প্রকৃতি ও শরীয়ত স্বীকৃত অধিকার 


[ বাংলা - Bengali - بنغالي‎ ] 


শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল উসাইমিন রহ. 


অনুবাদ : মোঃ আব্দুল মতিন 
সম্পাদনা : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


2012 - 1434 


9101111059৮ 


حقوق دعت إليها الفطرة وقررتها الشريعة 


« باللغة البنغالية ( 


الشيخ محمد بن صالح العثيمين 


ترجمة: محمد عبد المتين 


مراجعة: ابو بكر محمد LS‏ 


2012 - 1434 


1510111015০ 


প্রকৃতি ও শরীয়ত স্বীকৃত অধিকার 


সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তাঁরই প্রশংসা করছি, তারই 
নিকট সাহায্য প্রার্থনা করছি, তারই নিকট ক্ষমা প্রাথনা করছি 
এবং তার দিকেই প্রত্যাবর্তন করছি। আর আমরা আমাদের 
প্রবৃদ্ধির যাবতীয় কুমস্ত্রণা এবং অন্যায় কাজ থেকে আল্লাহর 
আশ্রয় প্রার্থনা করছি। কারণ (আমরা জানি যে) যাকে আল্লাহ 
তা'আলা সৎপথ প্রদর্শশ করেন, তাকে পথভ্রষ্ট করার কেউ নেই। 
আর যাকে বিপদগামী করেন তাকে রক্ষা করারও কেউ নেই। 


আমি ঘোষণা করছি যে, আল্লাহ ছাড়া কোনো হক্ক উপাস্য নেই। 
তিনি এক ও একক । তার কোনো অংশী নেই। আমি আরো 
ঘোষণা করছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
আল্লাহর বান্দা ও রাসূল। তাঁর পরিবার-পরিজন, তাঁর সংগী-সাথী 
ও তাঁর সমস্ত অনুসারীর ওপর দরুদ ও শান্তি বর্ষিত হোক। 


স্মর্তব্য যে, আল্লাহ প্রদত্ত শরীয়াতের সৌন্দর্য ও সুষমা ঠিক 
তখনই প্রতিভাত হতে পারে যখন অত্যন্ত ইনসাফপূর্ণভাবে তার 


প্রতি TIT হওয়া যায়। অর্থাৎ সে ব্যাপারে কোনো প্রকার হ্রাস- 
3 


বৃদ্ধি তথা সংকীর্ণতা ও অতিরঞ্জন না করে প্রত্যেককেই তার 
প্রাপ্য অধিকার দেওয়া হয়। আল্লাহ তা'আলা এই মর্মে নির্দেশ 
দিয়েছেন যে, তোমরা সমাজে আদল ও ইনসাফ কায়েম করবে, 
লোকদের প্রতি ইহসান করবে এবং আত্মীয়এর অধিকার 
সংরক্ষন করবে। আল্লাহ তা'আলা ইনসাফের ভিত্তিতেই এই 
পৃথিবীতে রাসূলদের প্রেরণ করেছেন, কিতাব অবতীর্ণ করেছেন 
এবং দুনিয়া ও আখেরাতের যাবতীয় কাজ-কর্ম পরিচালনা 
করছেন। 


আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে, ‘আদল’ কি। আসলে আদল 
হচ্ছে এই যে, প্রত্যেককে তার প্রাপ্য মর্যাদা ও অধিকারসমূহ 
সঠিকভাবে অর্পণ করা। অধিকার সম্পর্কে সম্যক জ্ঞান ব্যতীত তা 
পালন করা আদৌ সম্ভব নয়। এগুলো জানা থাকলেই কেবল 
প্রত্যেককে তার প্রাপ্য মর্যাদায় ভূষিত করা যেতে পারে । আমি 
আলোচ্য গ্রন্থে বিশেষ বিশেষ কতিপয় অধিকার সম্পর্কে আলোচনা 
করার প্রয়াস পেলাম। আমি বিশ্বাস করি, যদি কোনো ব্যক্তি 
এগুলো সম্পর্কে জানতে পারেন, তা হলে তিনি তার সাধ্যানুষায়ী 
সেগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে পারবেন। 


4 


অধিকারগুলো হচ্ছে এই : 

১. আল্লাহর অধিকার। 

২. রাসূলের অধিকার | 

৩. পিতা-মাতার অধিকার | 

৪. সন্তান-সন্তৃতির অধিকার | 

৫. আত্মীয়-স্বজনের অধিকার। 
৬. স্বামী-স্ত্রীর অধিকার | 

৭. শাসক ও শাসিতের অধিকার | 
৮. প্রতিবেশীর অধিকার | 

৯. সাধারণ মুসলিমদের অধিকার। 
১০. অমুসলিমদের অধিকার। 


সংক্ষেপে এ অধিকারগুলোকেই আমরা আলোচনা করব। 


এক : আল্লাহর অধিকার 


সমস্ত অধিকারের মধ্যে এই অধিকারই হচ্ছে বড় অধিকার। 
যেহেতু সমগ্র ব্যবস্থাপনা ও সৃষ্টির নিয়ামক হচ্ছেন সে মহান অষ্টা- 
রয়েছে। আর তার এ অধিকার একান্তই সুস্পষ্ট। কারণ, তিনি 
হচ্ছেন চিরঞ্জীব ও চিরবিদ্যমান এক মহান সত্তা যাকে কেন্দ্র 
করেই আকাশ ও পৃথিবী প্রতিষ্ঠিত রয়েছে। তিনি প্রতিটি বস্তুকে 
সৃষ্টি করেছেন এবং অতিশয় নিপুনতা সহকারে ও বৈজ্ঞানিক 
পদ্ধতিতে তার অবয়ব এবং গতি-প্রকৃতি নির্ধারণ করে দিয়েছেন। 


আল্লাহর অধিকার এই যে, (হে মানুষ!) তিনি তোমাকে অনস্তিত্ব 
থেকে অস্তিত্বে রূপান্তরিত করেছেন। অর্থাৎ এমন এক সময় ছিল 
যে তোমার অস্তিত্ব বলতে কোনো জিনিসই ছিল না। অতঃপর 
তিনি তোমার অস্তিত্ব দান করেছেন। এটাও আল্লাহর একটি 
অধিকার যে, তিনি তোমাকে তোমার মায়ের গর্ভে থাকাকালীন 
সময়ে অফুরন্ত নেয়ামত দ্বারা প্রতিপালন করেছেন। তুমি মায়ের 
উদরে তিনটি অন্ধকার স্তরের মধ্যে লালিত পালিত হয়েছো- 
যেখানে সৃষ্টিলোকের কারো প্রবেশাধিকার ছিল না। আর এমন 
কেউ ছিল না যে সেখানে তোমার জন্য খাদ্য পরিবেশন করতে 


6 


পারে। তিনিই তা করেছেন। তোমার জীবিকার জন্য তিনিই 
তোমাদের মায়ের স্তনে দুপ্ধ-ধারা সরবরাহ করেছেন এবং 
তোমাদের দুটি পথের সন্ধান দিয়েছেন। হ্যাঁ, শৈশবে তোমার 
লালন পালনের জন্য তোমার পিতা-মাতাকে তিনিই দয়াপরবশ 
করে সৃষ্টি করেছেন-যারা তোমার জন্য সবকিছুর যোগান দিচ্ছেন। 
আল্লাহ তা'আলা তোমার জন্য অসংখ্য নেয়ামত দান করেছেন। 
তোমাকে জ্ঞান ও বুঝশক্তি দিয়েছেন। আল্লাহ তা'আলার সে সব 
নেয়ামত গ্রহণ করে উপকৃত হওয়ার শক্তিও তোমাকে তিনি দান 
করেছেন। পবিত্র কুরআনে বলা হয়েছে: 


A ৫5 5 لا تَعْلَمُونَ‎ Ll 9৯৪১ 9৪ জা এ ৯ 
[VA jl © 5১৫46 لعَلّحُمْ‎ SSN; Lal; এ 
“আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের উদর থেকে ভূমিষ্ঠ 


করেছেন। (এ অবস্থায়) তোমরা কিছুই জানতে না। অতঃপর 
তিনি তোমাদের শ্রবণশক্তি ও অন্তকরণ দান করেছেন। আর তা 


এই জন্য যে, তোমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ কর।” [সুরা আন- 
নাহল:৭৮] 


যদি এক মুহুর্তের জন্যও তিনি তোমার নিকট থেকে তার সমুদয় 
অবদানকে সরিয়ে নেন, তা হলে তুমি নিশ্চিত ধ্বংসপ্রাপ্ত হয়ে 
যেতে। তোমার ওপর থেকে যদি মুহুর্তের জন্যও করুণা উঠিয়ে 
নেয়া হতো তা হলে তুমি কিছুতেই জীবন ধারণ করতে পারতে 
না। 


সুতরাং তোমার ওপর যখন আল্লাহর এত অফুরন্ত করুণা বর্ষিত 
হয়েছে ও হচ্ছে, তখন তোমার কর্তব্য হলো তার সে 
অধিকারগুলোর মাহাত্ম্য উপলব্ধি করা। কারণ, এটি হচ্ছে তোমার 
সৃষ্টি, তোমরা প্রতিপালন এবং তোমার জন্য জীবন ধারণের 
যাবতীয় উপকরণ সরবরাহের বিপরীতে তাঁর অধিকার | 


আর আল্লাহ তা'আলা তো তোমার নিকট থেকে কোনো প্রকার 
রিযিক বা খাদ্য-সামগ্রী চান না। আল্লাহ বলেন: 


[1 [طه:‎ ) © SHED Ell; DSSS EL ৬১) DES لا‎ 


‘আমিতো তোমার কাছ থেকে রিযিক প্রত্যাশা করি না! বরং 
আমিই তোমাকে রিযিক সরবরাহের করে থাকি। বস্তুত উৎকৃষ্ট 
পরিণাম তো তাকওয়ার জন্যই ।” [সূরা ত্বা-হা: ১৩২] 


আল্লাহ তা'আলা তোমার কাছ থেকে একটি জিনিস চেয়েছেন; যার 
স্বার্থ তোমার দিকেই প্রত্যাবর্তিত হবে। তিনি তোমার কাছে 
চাচ্ছেন, তুমি একমাত্র তাঁরই ইবাদাত করবে; যার কোনো শরীক 
নেই। আল্লাহ বলেন: 


WIE 335 ৩৪৮৮ مآ أرِيدُ‎ © ৩০৭ وآلإنس إلا‎ SH LES G5 } 


[০/ :51 [الذاريات:‎ ) © ৬৪ IAS SEIN % HBO 3525৫ أن‎ 


'জিন ও ইনসানকে আমি সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের 
জন্য। আমি তাদের কাছ থেকে রিযিক কামনা করি না এবং আমি 
চাই না যে আমাকে খাবার সরবরাহ করা হোক। নিশ্চয়ই আল্লাহ 
রিযিকদাতা এবং তিনিই বেশি শক্তিশালী।” [সুরা আয- 
যারিয়াত:৫৬-৫৮] 


আল্লাহ চাচ্ছেন বন্দেগীর সামগ্রিক অর্থেই তুমি যেন নিজেকে 


আল্লাহর একজন খাঁটি বান্দা হিসাবে পরিচয় দিতে সক্ষম হও, 
9 


যেমন আল্লাহ তা'আলা প্রতিপালনের সামগ্রিক অর্থেই একজন 
প্রতিপালক। অতএব, তুমি তার একজন অনুগত বান্দাহ হবে 
এটাই কাম্য । তুমি তার যাবতীয় নির্দেশ অবনত মস্তকে মেনে 
নিবে, তার নিষিদ্ধ কার্যগুলো থেকে দূরে থাকবে এবং তার 
যাবতীয় খবর তথা বাণীকে সমর্থন করবে। তুমি নিজেই দেখতে 
পাচ্ছ যে, আল্লাহ তা'আলার নেয়ামতসমূহ তোমার ওপর কতটা 
পরিপূর্ণ । কাজেই তুমি কি আল্লাহর এই সব নেয়ামতকে কুফরের 
সাথে পরিবর্তন করতে লজ্জা বোধ কর না? 


তোমার ওপর যদি কেউ করুণা করতো তা হলে তার বিরুদ্ধারণ 
করতে তুমি নিশ্চয়ই লজ্জাবোধ করতে । সুতরাং যে আল্লাহ 
তোমার ওপর এতটা দয়াবান তুমি কি করে তার বিরুদ্ধাচারণ 
করতে পার? তোমার ওপর থেকে যেসব দুঃখ-কষ্ট এবং 
অপছন্দনীয় কাজ রহিত করা হয় জেনে রাখবে, তা সবই তার 
করুণার ফলশ্রুতি। যেমন বলা হয়েছে: 


৩৪ ৮৩৬৯ ৩5১‏ و ع 
[০৮:0০]‏ 


“তোমাদের ওপর যেসব নেয়ামত বর্ষিত হচ্ছে, তা সবই আল্লাহর 
দান। অতঃপর যখন তোমাদের ওপর কঠিন বিপদ-আপদ পতিত 
হয় তখন তোমরা তাঁর দিকেই প্রত্যাবর্তন কর।' [সূরা আন- 
নাহল: ৫৩] 


এটা তাঁর স্বীয় অধিকার ৷ তাঁর এ অধিকারকে পালন ও বোঝার 
জন্য তিনি তা সহজ করে দিয়েছেন। কারণ, এর মধ্যে কোন 
প্রকার সংকীর্ণতা, আবিলতা ও কঠিন কিছু নেই। আল্লাহ তা'আলা 
বলেছেন: 
জা ও 2 ৩ ৩ LI এক ৬ প্রা فى‎ bis 
5 39 4:$ ৩০ SAM LL $ শি ابي‎ EE ESE من‎ 
SLA عل الاين‎ ss هيا لَڪ‎ 4৮2 SG 
€ © থা By ৮৮ 9 401৮5 8৪915 
[VA] 


‘আর তোমরা আল্লাহর পথে জিহাদ কর সত্যিকারের জিহাদ | 
তিনিই তোমাদেরকে (এ কাজের জন্য) নির্বাচিত করেছেন। আর 
তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের ওপর কোনো প্রকার সংকীর্ণতা 


11 


আরোপ করেন নি। এ দ্বীন হচ্ছে তোমাদের পূর্বপুরুষ ইবরাহীমের 
দ্বীন। আর তিনিই তোমাদেরকে মুসলিম নামে অভিহিত করেছেন 
ইতোপূর্বে এবং বর্তমানে। এটা এই জন্য যে, যাতে রাসূল 
(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তোমাদের ব্যাপারে সাক্ষী হতে 
পারেন, আর তোমরাও সাক্ষী হবে সমগ্র মানুষের। অতএব, 
তোমরা নামাজ কায়েম কর, যাকাত প্রদান কর এবং আল্লাহর 
দ্বীনকে দৃঢ়ভাবে ধারণ কর। তিনিই তোমাদের অভিভাবক ١ আর 
কতইনা উত্তম অভিভাবক ও উত্তম সাহায্যকারী তিনি [সূরা 
আর-হাজ্জ: ৭৮] 


নিশ্চয়ই এ হচ্ছে একটি স্বত:সিদ্ধ এবং পরিপূর্ণ আকিদা । আর 
সত্যের ওপর পুর্ণ ঈমান আনয়ন করা, সৎকর্মে নিয়োজিত হওয়া 
বান্দার জন্য একান্তই ফলপ্রসু। এ এমন একটি আকিদা যার 
ভিত্তিসমূহের অন্যতম হচ্ছে ভালবাসা ও সম্মানবোধ, আর তার 
ফল হচ্ছে নিষ্ঠা এবং অধ্যবসায়। 


আল্লাহর অধিকারসমূহের মধ্যে আরেকটি অধিকার হচ্ছে এই যে, 
দিবা-রাত্রির মধ্যে পাঁচবার নামায আদায় করা। আল্লাহ তা'আলা 


এই পাঁচ ওয়াক্ত নামাযের মাধ্যমে বান্দার যাবতীয় পাপ মোচন 
12 


করে থাকেন। এ দ্বারা তার মর্যাদা বুলন্দ করেন এবং তার 
অন্তকরণ ও হাল অবস্থার পরিশুদ্ধি ঘটিয়ে থাকেন। আল্লাহর 
প্রকৃত বান্দাগণ তাদের সাধ্যান্সারে তা আদায় করে থাকে। 
আল্লাহ বলেন, 


ل 22211520158 22 [العغابن: ]١١‏ 


“তোমাদের শক্তি অনুযায়ী আল্লাহকে ভয় করে চলো [সূরা আত- 
তাগাবুন: ১৬] 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগশয্যায় শায়িত 
ইমরান ইবন হুসাইনকে উদ্দেশ্য করে বলেন : 


৩৩055 EES َم‎ OB SEU 6৮30 ৬৪৭৩৪ jo 


“দাড়িয়ে নামায আদায় কর। আর যদি দাড়াতে সক্ষম না হও তা 
হলে বসে বসে নামায পড়; আর যদি তাও না পার তা হলে শুয়ে 
শুয়ে নামায আদায় কর: | 


1 বুখারী, হাদীস নং ১১১৭। 


আল্লাহর অধিকারের মধ্যে আর একটি অধিকার হচ্ছে যাকাত ١ এ 
হচ্ছে ধনী ব্যক্তির সম্পদের অংশ বিশেষ-যা যাকাত পাওয়ার 
যোগ্য মুসলিমদের অবস্থার উন্নতির জন্য প্রদান করা হয়ে থাকে। 
আর যাকাত পাওয়ার যোগ্য তথা “আহলে যাকাত’ হচ্ছে ফকির, 
মিসকিন, পথিক, খণগ্রস্ত, প্রভৃতি শ্রেণীর লোক। 


আরেকটি অধিকার হচ্ছে রমযানের রোজা ١ বছরে একমাস রোযা 
রাখা প্রতিটি মুসলিমের অবশ্য কর্তব্য। আর যারা অসুস্থ হয়ে 
পড়বে অথবা সফরে থাকবে তারা অন্য সময়ে তা আদায় করে 
নেবে। আর যে ব্যক্তি শারীরিক অক্ষমতার দরুণ রোযা রাখতে 
অপারগ সে প্রতিদিন একজন মিসকিন ব্যক্তিকে খাদ্য দিবে। 


আরেকটি অধিকার হচ্ছে বাইতুল্লাহর হজ্জ। অর্থনৈতিক ও 
শারীরিকভাবে সক্ষম প্রতিটি মুসলিমের জন্য জীবনে একবার হজ্জ 
পালন করা ফরয। এ বুনিয়াদি বিষয়গুলোই হচ্ছে আল্লাহর 
অধিকার। 


আর এসব ছাড়া বান্দার উপর আরও কিছু অধিকার রয়েছে যা 
শুধুমাত্র হঠাৎ করে আপতিত হয়, যেমন, আল্লাহর পথে জিহাদ। 


14 


অথবা কোনো কারণে সেটা ওয়াজিব হয় যেমন, মযলুমের সাহায্য 
করা। 


হে আমার প্রিয় ভাই ! আল্লাহর এসব অধিকারের দিকে দৃষ্টি 
নিবদ্ধ করুন, এগুলো কর্মের দিক থেকে সামান্য কিন্তু পুণ্যের 
দিক থেকে অনেক বেশি। এগুলো যথাযথ পালন করলে তুমি 
দুনিয়া ও আখেরাতে সৌভাগ্যশালী হতে পারবে এবং জাহান্নামের 
আগুন থেকে মুক্তি পাবে এবং জান্নাতে প্রবেশেরও সুযোগ লাভ 
করবে । আল্লাহর ভাষায় : 


৮32 e A ا ا‎ 00 
৮ إلا‎ খা ঠা G5 9৬ ৪ পা ভি ১এা ৩৪০০ قن‎ 


[Ae [ال عمران:‎ >» © ১১2 


‘আর যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হয়েছে এবং 
জান্নাতে প্রবেশ করতে দেয়া হয়েছে, সেতো উত্তীর্ণ হয়ে গেল। 
আর (স্বরণ রাখবে) এই পার্থিব জীবন প্রবঞ্চনার বিষয়-সম্পদ 
ছাড়া আর কিছুই নয় [সুরা আলে ইমরান: ১৮৫] 


দুই : রাসুলের অধিকার 
সৃষ্টিকুলের মধ্যে সব চেয়ে বড় অধিকার হলো এই অধিকারটি। 


অর্থাৎ সৃষ্টির মধ্যে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
অধিকারের চেয়ে বড় অধিকার আর কিছুই হতে পারে না। 


আল্লাহ তা'আলা বলেছেন : 


DL LEE 01555592105 এত ডি)‏ 15507- ورو 


[৭ A [الفتح:‎ 4 


‘হে, রাসূল! আমরা আপনাকে একজন সাক্ষ্যদানকারী, 
সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। যাতে 
তোমরা আল্লাহ রাসূলের ওপর ঈমান আনয়ন কর এবং শ্রদ্ধা ও 
সম্মান কর’ [সুরা আল-ফাতহ: ৮৯] 


আর এজন্যই সমগ্র মানবজাতির ভালোবাসার ওপর রাসূলের প্রতি 
ভালোবাসাকে অগ্রাধিকার ও প্রাধান্য দেওয়া আবশ্যক করা 
হয়েছে। এমনকি ব্যক্তির উপর ওয়াজিব হচ্ছে তার নিজের, তার 


পিতা-মাতা ও সন্তান সন্ততির ভালোবাসার চেয়ে রাসূলের 
ভালোবাসাকে প্রাধান্য দেওয়া। 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : 
কন رالاس‎ ৯ ৮00 ALA Ei الاين‎ 


“কোন মানুষ মুমিন হতে পারবেনা যতক্ষন পর্যন্ত না আমি তার 
নিকট, তার সন্তান TES, তার পিতা-মাতা ও মানবকুলের মধ্যে 
প্রিয় ব্যক্তি হিসেবে পরিগণিত না 337 


রাসুলের অধিকারসমূহের মধ্যে আর একটি অধিকার হলো এই 
যে, কোন প্রকার অতিরঞ্জন বা সংকীর্ণতা ব্যতিরেকেই তার প্রাপ্য 
সম্মান ও মর্যাদার প্রতি যথাযথ TIT হওয়া। তাঁর জীবদ্দশায় 
তাঁর প্রতি সম্মানের অর্থ হচ্ছে, তার ব্যক্তিসত্তা ও তাঁর আনীত 
সুন্নাতের সম্মান। তাঁর তিরোধানের পরে তাঁর প্রতি শ্রদ্ধা 


2 বুখারী, ১৫; মুসলিম, 88 | 


অবশ্যই জানেন যে, সে সব বুজুর্গ রাসূলের প্রতি শ্রদ্ধা নিবেদনে 
কতটা যত্নবান ছিলেন। 


'উরওয়া ইবন মাসউদ, যিনি “হোদায়বিয়ার সন্ধির’ ব্যাপারে 
রসূলুল্লাহর দরবারে আলাপ আলোচনার জন্য প্রেরিত হয়েছিলেন, 


কুরাইশদের উদ্দেশ্যে বলেন : 


31 289 GAN SSG ০ عَلَ‎ ৬০ IM ৩৪ قد‎ 


د 1 1 


1৮ 57‏ با “نوك ايز 22694828782 ৫৮‏ ا او এত‏ ار 
BS SS‏ يعَظمه ৬৯‏ مَا ১৬ ৮০০০৪‏ صل الله عليه و ৩‏ 


442 کان ]19 ০ ৩9৩৫০219১৫০ 1১1 57211595551 ১৯০৭‏ وَصُويِه 


2026 75211 al ৩9০ 0৩ ০০৩৬ ১৪01৮০1192৮ 22 = 513); 


‘আমি রোমের কায়সার, পারস্যের কিসরা এবং আবিসিনিয়ার 
নাজ্জাশীর দরবারেও উপস্থিত হয়েছি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের সহচরবৃন্দ যেভাবে তার প্রতি শ্রদ্ধা 
নিবেদন করে থাকে তেমনটি কোথাও দেখি নি। যখন তাদেরকে 
কোনো কাজের নির্দেশ দেয়া হয়, তখন তারা ত্বরিতগতিতে তা 
সম্পাদন করে এবং তাদের বিনয় ভাবের অবস্থা এই যে, মনে হয় 


18 


যেন তারা তাঁর সম্মুখে আপন আপন প্রাণ বিলিয়ে দিতে প্রস্তুত 
রয়েছে। আর যখন তাঁর সাথে কথা বলে তখন অতীব নীচু স্বরে 
কথা বলে৷ সম্মানের আতিশয্যে তারা তাঁর চোখের দিকে তাকিয়ে 
কথা বলে নাই 


মোটকথা, এভাবেই সাহাবীগণ তাকে সম্মান করতেন, তাছাড়াও 
তিনি ছিলেন উন্নত চরিত্র, বিনম্র স্বভাব ও সহজলভ্য মানুষ ١ তিনি 
যদি কর্কশভাষী ও কঠোর হতেন তাহলে অবশ্য লোকেরা তার 
নিকট থেকে দূরে সরে যেতো। 


রাসুলের অধিকারের মধ্যে আরেকটি হচ্ছে এই যে, তিনি অতীত 
ও ভবিষ্যতের ঘটনাবলী সম্পর্কে যা কিছু বলেন, তা সত্য বলে 
বিশ্বাস করা এবং তিনি যা নির্দেশ দেন তা মেনে নেয়া ও তিনি যে 
ব্যাপারে নিষেধ করেন তা থেকে বিরত থাকা । আর এই মর্মে 
ঈমান পোষণ করা যে, তাঁর প্রদর্শিত হেদায়াতই পরিপূর্ণ হেদায়াত 
এবং তাঁর আনীত শরীয়াতই পরিপূর্ণ শরীয়াত। তাঁর ওপর অন্য 


3 বুখারী, হাদীস নং ২৭৩১। 


কোনো জীবন পদ্ধতি ও পন্থাকে অগ্রাধিকার দেয়া যাবে না। 
আল্লাহ বলেন, 


193 30 83 5 وَرَبَكَ لا 395 حى يُحَكْمُوكَ فِيمَا‎ ১) 
[LNG CASALL ৩৪৪ ৩৩০০ 2৬৮৯ َم‎ 


বিবাদ-বিসম্বাদে বিচারক হিসাবে না মানবে এবং আপনি যা 
ফায়সালা প্রদান করবেন নিসংকোচে তা মেনে না নিবে ততক্ষণ 
পর্যন্ত তারা মুমিন হতে পারবে না’ [সূরা আন-নিসা: ৬৫] 


আল্লাহ আরও বলেন, 
১০৯১ 22০ الله وَيَغْفِرَ‎ জে SABE এ تبون‎ ৫ ل إن‎ 
]*١ [ال عمران:‎ ও) 50১86 BG 


“হে নবী! আপনি বলে দিন যে, যদি তোমরা আল্লাহকে বালবাস 
তাহলে আমার আনুগত্য স্বীকার কর। আর এরূপ করলেই আল্লাহ 
তোমাদেরকে বালবাসবেন, তোমাদের পাপ মোচন করে দিবেন। 


20 


কারণ, আল্লাহ অতিশয় ক্ষমাশীল এবং দয়ালু” [সুরা আলে- 
ইমরান: ৭২] 


রাসূলের অধিকারসমূহের মধ্যে আর একটি অধিকার হচ্ছে এই 
যে, মানুষ তার সাধ্যানুসারে এবং অবস্থার পরিপ্রেক্ষিতে অস্ত্র 
প্রয়োগের মাধ্যমে হলেও রাসূলের শরীয়াত ও অনুশাসনের 
প্রতিরক্ষার কাজে নিজেদের নিয়োজিত রাখবে । অতএব, শত্রু যদি 
যুক্তিতর্ক দিয়ে শরীয়াতের মোকাবিলা করে, তা হলে জ্ঞান ও 
যুক্তির মাধ্যমে তার মোকাবিলা করতে হবে এবং তার 
বিরুদ্ধাচরণের ভয়াবহ দিকগুলোও তুলে ধরতে হবে। আর যদি 
তারা অস্ত্র প্রয়োগের মাধ্যমে ইসলামী শরীয়াতের মোকাবিলা করে 
তাহলে অনুরূপ ভাবেই তা মোকাবিলা করতে হবে। 


আর এটা কিছুতেই হতে পারে না যে, একজন মুমিনের সামনে 
তার নবীর শরীয়াতের ওপর আক্রমণ হবে অথচ তার শক্তি থাকা 
সত্তেও সে নীরব দর্শকের ভূমিকা পালন করবে। 


21 


তিন : মাতা-পিতার অধিকার 


ছেলে-মেয়েদের ওপর মাতা-পিতার অধিকার ও শ্রেষ্ঠত্বের কথা 
কেউ অস্বীকার করতে পারে না। এই পৃথিবীতে সন্তান তথা 
ছেলে-মেয়েদের অস্তিত্ব লাভের কারণই হচ্ছে মাতা-পিতা। সুতরাং 
সন্তানের উপর তাদের অধিকার যে কত বড়, কত ব্যাপক তা 
বলার অপেক্ষা রাখে না। 


ভূমিষ্ট লাভের পর সন্তানকে তারাই লালন-পালন করেন। সন্তানের 
জাগ্রত থেকেছেন। তোমার মা তোমাকে তার উদরে ধারণ 
করেছেন। যেখানে দীর্ঘ নয় মাসাধিক সময় তারই খাদ্য € TE 
উপর নির্ভর করে জীবন ধারণ করেছ। এ দিকে ইঙ্গিত করে 
আল্লাহ্‌ তা'আলা তার বাণীতে বলেন, 


]15 [لقمان:‎ ) ৩৯ FEBS Ll EF) 


“তাকে তার মা দুর্বল থেকে দুর্বলতর অবস্থার মধ্য দিয়ে পেটে 
ধারণ করেছেন” [সূরা লুকমান: ১৪] 


22 


অতঃপর সে মা-ই আরো দু'বছর পর্যন্ত অসীম কষ্ট-ক্লেশ সহ্য 
করে তাকে দুধ পান করিয়েছেন, তার সেবা যত্ন করেছেন। 


সন্তানের জীবন ধারণ, তার সুখ-স্বাচ্ছন্দ ও খাদ্য-বস্ত্রের জন্য 
প্রতিনিয়ত চেষ্টা চালিয়েছেন। তার শিক্ষা-দীক্ষা এবং পরিচালনার 
যাবতীয় ব্যবস্থা সে পিতাই করেছেন। অর্থাৎ এমন অবস্থায় পিতা- 
মাতা তাদের সন্তানের জন্য সকল প্রকার দায়-দায়িত্ব বহন 
করেছেন যখন তুমি তোমার ভালো-মন্দ এবং কল্যাণ-অকল্যাণের 
কোনো ক্ষমতাই রাখতে না। আর এ কারণেই আল্লাহ তা'আলা 
সন্তানকে মাতা-পিতার সাথে সদ্যবহার ও কৃতজ্ঞতার আচরণ 
করতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তা'আলা বলেন : 


3৩৪০ ও 4০৯ ০৯ عل‎ ও এএ্ আল এ PSY এগ ৯ 
[Nt [لقمان:‎ © all এ! 9509 এ ১৩ 
‘আর আমরা লোকদেরকে আমার এবং তাদের মাতা-পিতার প্রতি 


কৃতজ্ঞতা প্রকাশের জন্য উপদেশ দিয়েছি, তার মা তাকে দুর্বল 
থেকে দুর্বলতর অবস্থার মধ্য দিয়ে পেটে ধারণ করেছে এবং 


23 


দু'বছর পর্যন্ত দুধ পান করিয়েছে-আর তাদেরকে আমার নিকটই 
প্রত্যাবর্তন করতে হবে। [সূরা লুকমান: ১৪] 


আল্লাহ্‌ তা'আলা আরো বলেন : 


0 قلا‎ CASE أو‎ CAI GST عِندَكَ‎ BS এ এল এস) 
HIMES এ ০০? OCS উঠ এ 9 ৩৪৪৪ وَلَا‎ BY 


[St ov [الاسراء:‎ * 81৯2 ডে ৬৫ এ ক 089 23 


‘আর মাতা-পিতার সাথে সদ্ব্যবহার কর। তাদের কোন একজন 
অথবা উভয়ই যখন তোমাদের কাছে TCT উপনীত হয়, তবে 
তাদের কোন একজন অথবা উভয়ই যখন তোমাদের কাছে 
বার্ধক্যে উপনীত হয়, তাদের বেলা উফ (উহ) এই শব্দটিও 
উচ্চারণ করো না এবং রূঢ় ব্যবহারের মাধ্যমে তাদের দূরে সরিয়ে 
দিও না। বরং তাদের উভয়ের সাথেই ভদ্রভাবে কথাবার্তা বলো। 
তাদের জন্য তোমার আনুগত্য ও দয়ার হস্ত প্রসারিত করে দাও 
এবং আমার নিকট এই বলে প্রার্থনা কর: হে রব ! তাদের 
অনুরূপ দয়া করো যেমনটি তারা করেছেন আমার সাথে আমার 
শৈশবে । [সূরা আল-ইসরা: ২৩-২৪] 


24 


মাতা-পিতার অধিকার এই যে, কথা ও কাজে এবং শারীরিক ও 
আর্থিক উভয় দিক দিয়েই ছেলে-মেয়েদেরকে তাদের সাথে 
সদ্ধযবহারের জন্য প্রস্তুত থাকতে হবে। কথায় নম্রতা ও চেহারায় 
সদাহাস্যভাব বজায় রাখতে হবে। ছেলে-মেয়েকে তাদের যে 
কোনো আদেশ যা সৃষ্টিকর্তার বিরুদ্ধে এবং তাদের জন্য ক্ষতিকর 
বলে প্রমাণিত নয়-তা পালনে তৎপর থাকতে হবে। বার্ধক্য, 
আচরণ ও ক্রোধ প্রকাশ করা যাবে না। ঠিক হবে না তাদের এ 
করুণ অবস্থাকে নিজেদের উপর বোঝা স্বরূপ মনে করা। কেননা, 
কিছু দিনের মধ্যেই ছেলে-মেয়েদেরকেও সে অবস্থায়ই উপনীত 
হতে হবে। অর্থাৎ সন্তানগণও স্বল্প সময়ের ব্যবধানে তাদের 
পিতা-মাতার সারিতে পৌঁছে যেতে বাধ্য | 


মোটকথা, মাতা-পিতা যেমন সন্তানের জীবদ্দশায় বাধ্যক্যে উপনীত 
হয়ে থাকে, তেমনিভাবে সন্তানগণও একদিন তাদের সন্তানগণের 
সম্মুখে অনুরূপ বার্ধক্যে উপনীত হবে। তখন তারাও ঠিক মাতা- 


25 


মাতা-পিতা। 


কাজেই সন্তানগণ যদি তাদের পিতা-মাতার সাথে উত্তম ব্যবহার 
করে তা হলে তাদের জন্যও তার বিনিময় রয়েছে অফুরন্ত পূণ্য ও 
সম প্রতিদান। মনে রাখা প্রয়োজন যে, যে ব্যক্তি তার মাতা- 
পিতার সাথে সদ্ধ্যবহার করবে তার সন্তানগণ থেকেও সে অনুরূপ 
আচরণ আশা করতে পারে। আর যে ব্যক্তি তার মা বাবার সাথে 
অবাধ্য আচরণ করবে সে তার ছেলে-মেয়েদের দ্বারা লাঞ্চিত হবে- 
এটাই স্বাভাবিক ١ কারণ, ‘যেমন কর্ম তেমন ফল, | 


আল্লাহ্‌ তা'আলা পিতা-মাতার অধিকারকে সুমহান উচ্চে স্থান 
দিয়েছেন। আল্লাহ ও রাসূলের অধিকারের পরেই হচ্ছে এ 
অধিকারটি। তাই তো আল্লাহ বলেন: 


[7:৮0] (ELE 50955 Ek ہو‎ 1K BN; DILL ¥ 


‘হে লোক ! তোমরা আল্লাহর বন্দেগী কর তার সাথে অন্য 
কাউকেও শরীক করো না এবং পিতা-মাতার সাথে ইহসান 


(সদ্ব্যবহার) করো ।” “আল্লাহ তা'আলা আরো বলেন: ‘আমার এবং 
26 


তোমাদের পিতা-মাতার কৃতজ্ঞতা প্রকাশ করো ٠١ [সূরা আন-নিসা: 


৩৬] 
আরও বলেন, 
[১5:১5] © ad ৫9599 dH أن‎ 


“যাতে তুমি আমার জন্য কৃতজ্ঞ হও এবং পিতা-মাতার প্রতিও” 
[সূরা লুকমান: ১৪] 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা-বাবার প্রতি 
সদ্যবহারকে আল্লাহর পথে জিহাদের উপরে স্থান দিয়েছেন। এই 
মর্মে ইবনে মাসউদ রা. থেকে একটি হাদীসও বর্ণিত হয়েছে। 


ইবনে মাস'উদ রা. বলেন, 
2) এও 0০ al رَسُولَ الله صل الله عَلَيْهِ وَسَلّمَ أي‎ এ 


১0 قال: )22 53019( 5:25:06 152 قال:‎ 2 $ ৫৬:0৪ (ভগ 
(4105 SS $ في سيل اللّدا «الصلاة 45582 وَيرٌ الوَالِدَيْن‎ 


সব চেয়ে বেশী প্রিয়। তিনি বলেন- সঠিক ওয়াক্তে নামাজ 
97 


আদায়। আমি বললাম তার পর কোনটি । তিনি বললেন : মাতা- 
পিতার সাথে সদ্যবহার। আমি বললাম : তারপর কোনটি । তিনি 
বললেন ; আল্লাহর পথে জিহাদ। (বুখারী ও মুসলিম) 1 


উপরে বর্ণিত এই হাদীসটি পিতা-মাতার অধিকারের গুরুত্বের 
কথাটি আমাদের স্মরণ করিয়ে দেয় বৈ কি! অথচ আমাদের 
সমাজের অনেক লোকই মাতা-পিতার প্রতি অন্যায় আচরণ এবং 
সম্পর্ক ছিন্ন করে তাদের সে প্রাপ্য অধিকারটিকে নস্যাৎ করে 
দিচ্ছে। আমাদের সমাজে এমন লোকের সংখ্যা কম নয়, যারা না 
যত্নবান হচ্ছে। অধিকন্তু তারা তাদের অবাধ্য আচরণের মাধ্যমে 
তাদেরকে লাঞ্চিত ও অপমাণিত করে থাকে। সুতরাং যারা এরূপ 
মন্দ আচরণ করে তারা আজ হোক আর কাল হোক এর প্রতিফল 
ভোগ করবেই। 


28 


চার : সন্তান EST অধিকার 


ছেলে এবং মেয়ে উভয়ই সন্তানের মধ্যে গণ্য। সন্তান EST 
অধিকার অনেক। এর মধ্যে গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে শিক্ষা 
লাভের অধিকার । তবে আল্লাহর দ্বীন এবং চরিত্র গঠনের জন্যই 
এ শিক্ষা; যাতে তারা তাতে বেশ উৎকর্ষতা লাভ করতে সমর্থ 
হয়। আল্লাহ তা'আলা বলেন, 


SE 95 06 ف أشتكة وأخليكة‎ ডিল SEE ( 

[7 [التحريم:‎ ধর 

“হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজদেরকে ও তোমাদের 

পরিবারবর্গকে জাহান্নামের অগ্নি থেকে রক্ষা কর- যার ইন্ধন হবে 
মানুষ এবং পাথর । [সূরা আত-তাহরীম] 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


JES Hs راع في أَهْلِهِ‎ 4299 ৪ عَنْ‎ LAG ALS E55 Lk) 


عَنْ )4559( 


29 


“তোমাদের প্রত্যেকেই প্রত্যেকের রাখাল (তত্ত্বাবধায়ক) এবং 
তোমাদের প্রত্যেকেই তাই আখেরাতে তার রাখালির (তত্ত্বাবধান) 
জন্য জিজ্ঞাসিত হবে, একজন মানুষ তার পরিবারের রাখাল, 
তাকে সে রাখালিপনা সম্পর্কে জিজ্ঞাসা করা Tr [বুখারী, 
মুসলিম] 


প্রকৃত প্রস্তাবে সন্তান বা ছেলে মেয়েগণ হচ্ছে পিতা মাতার স্কন্ধে 
এক বিরাট আমানতস্বরূপ। অতএব, কিয়ামতের দিন তাদের 
এমতাবস্থায় পিতা মাতার দায়িত্ব হচ্ছে তাদেরকে ধর্মীয় এবং 
নৈতিক তথা উভয়বিধ প্রশিক্ষণের মাধ্যমে তাদের সংশোধন পূর্বক 
গড়ে তোলা। এরূপ করা হলেই তারা ইহকাল এবং আখেরাতে 
পিতা-মাতার জন্য চোখের শীতলতা তথা শান্তি বয়ে আনবে। 
আল্লাহ তা'আলা বলেন : 


دوو 


১৪5 951580১2৮1০ ১ ERED 9০5 Gl, ৯ 
tb © 3৯০ كقت‎ ৬১০৭855০৪44 
]2١ [الطور:‎ ) © ৩৯৯) AS EAS ৪৩৮ ০৪৯৪০ 


30 


‘আর সে সব লোক যারা আল্লাহর ওপর ঈমান এনেছে, অতঃপর 
তাদের সন্তানগণও ঈমানের সহিত তাদের পত অনুসরণ করেছে, 
তাদের সাথে তাদের সন্তানদেরকে আমি মিলিত করব। আর আমি 
তাদের কোন আমলই বিনষ্ট করবনা। প্রতিটি লোক যা কিছু 
আমল করে তা আমার নিকট দায়বদ্ধ থাকে’ [সূরা আত-তুর: 
২১] 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : 


AES ১০ 72) BIL SN إلا مِنْ‎ এ 855) 9391 ৬৩) 
ر“ 2 = يسم‎ = তে £ ঞ £ 


dE صَالِحَ‎ 2155 


‘যখন কোনো লোক মারা যায়, তখন তার ‘তিনটি আমল’ ব্যতীত 
সব কাজ বন্ধ হয়ে যায়। উক্ত তিনটি কাজ বা আমল হচ্ছে 
সাদকায়ে জারিয়া, এমন ইলম বা জ্ঞান যা দ্বারা তার মৃত্যুর পরও 
লোকেরা উপকৃত হতে থাকে এবং এমন কোনো সুসন্তান, যে তার 
পিতার মৃত্যুর পর তার জন্য দো'আ > ٠١ [তিরমিযী, নাসাঈ] 


ছেলে মেয়েদেরকে সুশিক্ষা ও শিষ্টাচারের সহিত গড়ে তোলার 


এইটাই হচেছ ফল, যে এই ধরণের ছেলে-মেয়েরাই পিতা-মাতার 
31 


জন্য এমনকি তাদের মৃত্যুর পরও কল্যাণকামী হিসেবে পরিগণিত 
হয়। 


অনুতাপের বিষয় যে, আমাদের সমাজে অনেক পিতা-মাতাই এই 
অধিকারটাকে অত্যন্ত সহজ মনে করে নিয়েছেন। যার 
ফলশ্রুতিতে তারা তাদের ছেলে-মেয়েদের কে ধ্বংস করে দিচ্ছেন 
এবং তাদের কথা যেন ভুলেই গেছেন। মনে হয় যেন তাদের 
ব্যাপারে তাদের ওপর কোনো দায়িত্বই নেই। তাদের ছেলে- 
মেয়েরা কোথায় গেল এবং কখন আসবে, কাদের সাথে তারা চলা 
ফেরা করছে অর্থাৎ তাদের সঙ্গী-সাথী কারা এ সব ব্যাপারে তারা 
কোন খবরা খবরই রাখে না। এ ছাড়া তাদেরকে ভালো কাজে 
উদ্বুদ্ধ এবং মন্দ কাজ থেকে বিরতও রাখে না। 


আরও আশ্চর্যের বিষয় এই যে, এসব পিতা-মাতাই তাদের ধন 
সম্পদের রক্ষণাবেক্ষণ এবং তার প্রবৃদ্ধির জন্য খুবই আগ্রাহান্বিত 
থাকেন, সদা জাগরুক থাকেন, অথচ এসব সম্পদ সাধারণত 
তারা অন্যের জন্যই রেখে যান। অথচ সন্তান-সন্ভৃতির ব্যাপারে 
তারা মোটেও TIT নন, যার সঠিক রক্ষণাবেক্ষণ হলে দুনিয়া ও 


আখেরাতের সবস্থানেই তারা কল্যান বয়ে আনতে পারে। 
32 


অনুরূপভাবে পানীয় ও আহার্যের মাধ্যমে ছেলে মেয়েদের শরীর 
স্বাস্থ্য ঠিক রাখার জন্য খাদ্য দ্রব্যের যোগান দেওয়া, তাদের 
শরীরকে কাপড় দিয়ে ঢাকা যেমন পিতার উপর ওয়াজিব 
ইলম ও ঈমানের মাধ্যমে তরতাজা রাখা এবং তাকওয়া ও 
আল্লাহ্ভীতির লেবাস পরিধান করিয়ে দেওয়া, কেননা তা তাদের 
জন্য অবশ্যই কল্যাণকর | 


সন্তানের অধিকারের মধ্যে আর একটি অধিকার এই যে, পিতা 
মাতা তাদের জন্য সৎভাবে ব্যয় করবেন। তবে এ ব্যাপারে 
কার্পণ্য ও অমিতব্যয়ের দৃষ্টান্ত স্থাপন করবেন না। কারণ, এটা 
তাদের ওপরে সন্তানের অধিকার ও কর্তব্য। আর আল্লাহ তা'আলা 
তাকে যে নেয়ামত দান করেছেন, সে ব্যাপারে অবশ্যই কৃতজ্ঞতা 
প্রকাশ করবেন। এটা কিছুতেই ঠিক হবে না যে, ধন সম্পদকে 
পিতা তার জীবদ্দশীয় ছেলে মেয়েদের ওপর ব্যয় না করে তা 
কুক্ষিগত করে রাখবেন অথচ তারা মৃত্যুর পর সে ছেলে-ময়েরাই 
তা লুফে নিয়ে যথেচ্ছ ব্যবহার করবে। 


33 


অতএব, পিতা যদি ধন সম্পদে আসক্তিবশত সন্তানদের ওপর 
ব্যয় করার ব্যাপারে কার্পণ্য করেন, তা হলে তাদের জন্য বৈধ 
হচ্ছে তাদের প্রয়োজনমাফিক সতভাবে সে মাল থেকে গ্রহণ করা 
এবং ব্যয় করা। আর এরূপ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম হিনদা বিনতে ওতবার ব্যাপারে একটি 
সিদ্ধান্ত দিয়েছিলেন। 


সন্তানের অধিকারের মধ্যে আরেকটি অধিকার এই যে, উপহার- 
উপঢোকন এবং দানের ক্ষেত্রে তাদের একজনকে অন্যজনের 
উপরে অগ্রাধিকার দেয়া যাবে না। অতএব, সন্তানদের কাউকে 
কিছু দেওয়া এবং কাউকে তা থেকে বঞ্চিত করা অনুচিত। 
আমাদের মনে রাখতে হবে যে, এটা নিতান্তই জুলুম। আর আল্লাহ 
কখনো জালেমদের ভালবাসেন না। এইরূপ করা হলে, যারা 
বঞ্চিত তাদের মধ্যে একটি বিতৃষ্ণা ও ঘৃণার ভাব উদ্রেক হয় এবং 
পুরস্কৃত ও বঞ্চিতদের মধ্যে একটি স্থায়ী শত্রুতা সৃষ্টি হয়। 
এমনকি অধিকন্তু বঞ্চিত সন্তান-সন্ততি ও তাদের পিতা-মাতার 
মধ্যে একটি শত্রুতা ও তিক্ততা সৃষ্টি হয়। 


34 


আর কিছু সংখ্যক লোক আছে যারা তাদের উপর কৃত সদ্যবহার 
ও অনুকম্পার প্রেক্ষিতে তাদের কোনো কোনো সন্তানকে অন্যদের 
ওপর বিশিষ্টতা দিয়ে থাকে । আর এ কারণেই যদি পিতা-মাতা 
তাকে দান-অনুদান এবং পারিতোষিক প্রদান করেন, তা হলে 
সেটা কখনো সঠিক হবে না। অর্থাৎ কারো সদ্ব্যবহার অথবা 
পূণ্যবান হওয়ার কারণে তার বিনিময়ে কিছু দেয়া জায়েয হবে না। 
কেননা, নেক কাজের পরিনাম ও ফলাফল আল্লাহর কাছেই 
রয়েছে। তাছাড়া কোনো সৎস্বভাব বিশিষ্ট সন্তানকে যদি অনুরূপ 
ভাবে অর্থাৎ তুলনামূলকভাবে বেশী দান করা হয়, তা হলে সে 
মনে মনে গর্বিত ও আত্মতুষ্ট না হয়ে পারে না এবং সে সব 
সময়ই তার একটি (বাড়তি) পজিশন আছে বলে ধরে নেবে, যার 
ফলে অন্যরা পিতা-মাতাকে ঘৃণার চোখে দেখতে শুরু করবে এবং 
তাদের ওপর জুলুম চালিয়ে যেতে থাকবে ١ অপর দিকে ভবিষ্যত 
সম্পর্কে আমরা আদৌ কিছু জানি না। এমনওতো হতে পারে যে, 
এখন যে অবস্থাটা কারো ব্যাপারে বিদ্যমান রয়েছে, তার আমুল 
পরিবর্তন হতে পারে। আর এ ভাবেই একজন অনুগত ও 
পুণ্যাত্মা আগামী দিনগুলোতে বিদ্রোহী ও অত্যাচারী হয়ে যেতে 


35 


পারে এবং একজন বিদ্রোহীও পুণ্যাত্মায় পরিণত হতে পারে। 
মানুষের অন্তরের বাগডোরতো আল্লাহর হাতেই নিবদ্ধ-তিনি 
যেদিকে চান সে দিকেই তা ঘুরাতে সক্ষম। 


বোখারী এবং মুসলিম শরীফে আছে : নোশমান বিন বশীর থেকে 
বর্ণিত। তিনি বলেন, তার পিতা বশীর ইবন সা'দ তাকে একটি 
গোলাম দান করলেন। অতঃপর এই ব্যাপারে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো। তিনি বললেন: (হে, 
বশীর) তোমার প্রতিটি ছেলে কি এইরূপ পেয়েছে? তিনি বললেন: 
না। অতঃপর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : 
তা হলে তা ফেরত নাও ।, 


অন্য একটি বর্ণনায় রয়েছে তিনি বলেন: 'আল্লাহকে ভয় কর এবং 
সন্তান-সন্তৃতির মধ্যে ইনসাফ কায়েম করতে চেষ্টা কর।” 


তাছাড়া এভাবেও বর্ণিত রয়েছে যে তিনি বলেছেন, 'আমি এ 
ব্যতীত সব বিষয়ে সাক্ষ্য দিচ্ছি, আমি জুলুমের ব্যাপারে ব্যাপারে 
সাক্ষ্য হবোনা। 


36 


মোটকথা: রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান- 
সন্তৃতির মধ্যে কাউকে কারো ওপরে গুরুত্ব দানের বিষয়টিকে 
জুলুম হিসাবে আখ্যায়িত করেছেন। আর জুলুম তো হারাম। 


কিন্তু সন্তানদের মধ্যে যদি কারো কোনো প্রয়োজনীয়তা উপস্থিত 
হয় এবং অন্যদের তা প্রয়োজন না হয়, যেমন ছেলেমেয়েদের 
মধ্যে কোনো একটি সন্তানের লেখাপড়ার তথা বিদ্যালয়ের 
উপকরণের প্রয়োজনীয়তা দেখা দেয় অথবা রোগের চিকিৎসা 
অথবা বিবাহ ইত্যাদির প্রয়োজন হয়, এমতাবস্থায় সে ব্যাপারে 
খরচ মেটানোর ব্যবস্থা করা আদৌ দোষণীয় নয়। কারণ এটা 
নিতান্ত প্রয়োজনের প্রেক্ষিতেই করা হয়ে থাকে ١ আর এরূপ ব্যয় 
মূলত: সন্তান-সন্ততির খোরপোষ তথা লালন-পালনের ব্যয় ভারের 
মধ্যেই গণ্য হবে। 


যখন পিতা তার সন্তানকে শিক্ষা-দীক্ষা দান ও তার প্রতি যা কিছু 
ব্যয় করা দরকার তা করার মাধ্যমে তার উপর ন্যস্ত কর্তব্য পালন 
করবে, তখন তার সন্তান ও পিতা-মাতার প্রতি মার্জিত আচরণ 
করবে এবং তার যাবতীয় অধিকারকে সংরক্ষণ করবে। আর 


পিতা যদি এ ব্যাপারে ক্রটি করেন তাহলে সন্তানের অবাধ্যতার 
37 


শিকার হওয়ার জন্য সে উপযুক্ত হবেই। কেননা, এই অবস্থায় 
সন্তান তার পিতার অধিকার অস্বীকার করবে এবং তার অবাধ্য 


আচরনের দ্বারা পিতাকে অনুরূপ শাস্তি প্রদান করবে । কাজেই 
যেমন কর্ম তেমন ফল। 


38 


পাঁচ : আত্মীয় স্বজনের অধিকার 


সে সব নিকটতম ব্যক্তি যারা আমাদের সাথে আত্মীয়তার সুত্রে 
আবদ্ধ যথা ভাই-বোন, চাচা-মামা এবং তাদের ছেলে মেয়ে এবং 
তাদের ছাড়াও অন্য লোক যারা আত্মীয়তা সূত্রে আমাদের সাথে 
সংশ্লিষ্ট আমাদের উপর নিকটতম অনুসারে তাদের প্রত্যেকের 
অধিকার রয়েছে। এ সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন: 


]2١ [الاسراء:‎ AS SATE এট 


‘এবং নিকট আত্মীয়ের অধিকার আদায় কর।' [সূরা বনী 
ইসরাইল: ২৬] 


আল্লাহ তা'আলা আরো বলেন : 


1 প্লে পা و‎ E ا‎ 0.৫ 22 8 Et ر دوو‎ 
{Il وَبِذِى‎ ৬১০৯] GIDL ES ولا دَشْرِكوا بد‎ Dll ৯ 


[৮7:৮০] 


“আর আল্লাহর বন্দেগী কর এবং তার সাথে কাউকে শরীক করো 
না, এ ছাড়া মাতা-পিতার সাথেও উত্তম আচরণ কর, আর উত্তম 
আচরণ কর নিকটাত্নীয়ের সাথে । [সূরা আন-নিসা: ৩৬] 


39 


সুতরাং প্রত্যেক লোকেরই উচিত, সে যেন তার নিকটাত্মীয়ের 
সাথে উত্তম ব্যবহার করে। এ উত্তম আচরণ বিভিন্ন পন্থায় হতে 
পারে। অর্থাৎ আত্মীয়ের প্রয়োজনের প্রেক্ষিতে ধন-সম্পদের 
মাধ্যমে এবং শারীরিক শক্তি সামর্থের দ্বারা তথা যে কোনো উত্তম 
পন্থায়। মানুষের বুদ্ধি বৃত্তি, প্রকৃতি এবং শরীয়াতের দাবীও এটাই! 


আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ব্যাপারে পবিত্র কুরআন এবং 
হাদিসেও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। বিশেষ করে 
নিকটাত্্ীয়ের অধিকার রক্ষার ব্যাপারে লোকদের উদ্বুদ্ধ করা 
হয়েছে। 


এ ব্যাপারে বুখারী ও মুসলিমে এসেছে, আবু হুরাইরা রা. থেকে 
বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেছেন, 'আল্লাহ তা'আলা সমগ্র সৃষ্টির কাজ সম্পন্ন করে 
যখন AE হলেন, তখন “বংশসম্পর্ক' দাড়িয়ে বলল : আপনার 
নিকট সম্পর্কচ্ছেদ হতে রক্ষা প্রার্থীর এটাই উত্তম স্থান। অতঃপর 
আল্লাহ তা'আলা বললেন : ‘তুমি কি সন্তুষ্ট নও যে, যে ব্যক্তি 
তোমারাসথে সম্পর্ক রক্ষা করবে আমিও তার সাথে সম্পর্ক রক্ষা 


করব, আর যে ব্যক্তি তোমার সাথে সম্পর্কচ্ছেদ করবে আমিও 
40 


তার সাথে সম্পর্কচ্ছেদ করব। অতঃপর সে বলল, অবশ্যই-হ্যাঁ, 
তিনি বললেন, তবে তাই হোক। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা (আমার কথার সমর্থনে) 
ইচ্ছা হলে পড়তে পার, (আল্লাহ তা'আলার বাণী) 


© ০০0 EE; DN ও Li أن‎ একি ৩৮০ ও ৯ 
[oY ri © 3০০ ৮ ৮০ (211 44221 তন 91 


‘তোমরা শীঘ্রই এ থেকে ফিরে যাবে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি 
করবে ও আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে ١ আর যারা এরূপ করবে 
তাদের ওপরই আল্লাহর অভিশম্পাত বর্ষিত হবে। আর এ ধরণের 
লোকদেরকেই বধির এবং অন্ধ করে দেওয়া হবে।' [সূরা 
মুহাম্মাদ: ২২-২৩] 


তাছাড়া রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 
“যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন 
আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে ٠١ [বুখারী, ৬১৩৮] 


অধিকাংশ লোকই এই অধিকারটিকে নস্যাৎ করে দিচ্ছে এবং এর 


প্রতি বিশেষ অবহেলা প্রদর্শন করছে। এদের মধ্যে এমন লোকের 
এ] 


দৃষ্টান্ত বিরল নয়, যে তার আত্মীয় স্বজনের কোনো পরিচয়ই রাখে 
না। এমনকি কোনো প্রকার সম্পদ ব্যয় করে অথবা ব্যক্তিগত 
ET রক্ষা করে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না। এ ধরণের 
লোকও আমাদের সমাজে বিরল নয় যে, দিনের পর দিন, মাসের 
পর মাস এবং বছরের পর বছর অতিক্রান্ত হওয়ার পরও অনেকে 
আত্মীয় স্বজনের খবর নেয় না, তাদের সাথে দেখা সাক্ষাতের 
কোন ধার ধারে না। না সুখে সম্পদে তাদের নিকট কোনো 
উপঢোকন প্রেরণ করে আর না তাদের দুঃখের দিনে অথবা 
নিতান্ত প্রয়োজনের মুহুর্তে তাদের পাশে এসে দাড়ায়। বরং 
অধিকাংশ সময় তারা আত্মীয় স্বজনকে কথা অথবা কাজে দুঃখ 
দিয়ে থাকে, এমনকি কখনও কখনও এই উভয়বিধ উপায়েই দুঃখ 
দিয়ে থাকে। 


আবার কোনো কোনো লোক এমনও রয়েছে যে দূরের লোকের 
সাথে সম্পর্ক রাখে অথচ তার নিকটাত্ীয়ের সাথে সম্পর্কচ্ছেদ 
করে। আবার কেউ আছে যে আত্মীয় স্বজনের সাথে ঠিক তখনই 
সম্পর্ক রাখে যখন তারা তার সাথে সম্পর্ক রক্ষা করে চলে, আর 
যখন তারা সম্পর্ক রাখে না তখন ও তারাও সম্পর্ক ঠিক রাখে 


42 


না। এটাকে প্রকৃতপক্ষে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা বলা 
যেতে পারে না। এটাকে নেহায়েত ভালো কাজের অনুরূপ অর্থাৎ 
বিনিময়ে আরেকটি ভালো কাজ বলা যায় মাত্র- যা নিকটাত্মীয় বা 
অন্যদের ব্যাপারে করা হয়ে থাকে ١ আর কোনো কাজের পুরস্কার 
শুধু নিকটাত্নীয়দের বেলা সীমাবদ্ধ নেই। তাকেই আমরা প্রকৃত 
আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী বলতে পারি যে শুধু আল্লাহর 
উদ্দেশ্যেই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে এবং এর বিপরীত 
হলে সে ব্যাপারে সে বিন্দুমাত্র ভ্রক্ষেপ করে না, চাই তার আত্মীয়- 
স্বজন তার সাথে সম্পর্ক রক্ষা করে চলে অথবা না চলে। এই 
প্রসংগে বোখারী শরীফে আবদুল্লাহ ইবন আমর ইবন ‘আস রা. 
থেকে একটি হাদীস বর্ণিত হয়েছে: 


25220 ৬৩০৪ ৫ الذي‎ Lo ০০ ৬ Jo ও 


যে শুধু ততটুকুই করে যতটুকু তার আত্মীয় তার সাথে করে 
থাকে। বরং প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী তাকেই বলা 
যেতে পারে, যে ব্যক্তি তার আত্মীয় তার সাথে সম্পর্ক ছিন্ন 


করলেও সে তা রক্ষা করে চলে।' [বুখারী, ৫৯৯১] 
43 


তাছাড়া এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
এই বলে প্রশ্ন করল: হে, আল্লাহর রাসূল ! আমার কতিপয় 
আত্মীয় আছে। আমি তাদেরা সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে 
চলি অথচ তারা আমার সাথে তা ছিন্ন করে, আর আমি তাদের 
সাথে সুন্দর ব্যবহার করা সত্তেও তারা আমার সাথে মন্দ আচরণ 
করে থাকে। আমি তাদের ব্যাপারে সহিষ্ণুতার পরিচয় দেই অথচ 
তারা তার উল্টো করে। তখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন: “তোমার অবস্থা যদি এরূপই হয় যা তুমি 
বললে, তা হলে তুমি যেন তাদের মুখে গরম ছাই নিক্ষেপ করলে। 
আর তাদের বিপক্ষে তুমি সব সময়ই আল্লাহর পক্ষ থেকে 
একজন সাহায্যকারী পাবে, যতক্ষণ পর্যন্ত তুমি এ অবস্থায় বহাল 
থাকবে- [মুসলিম: ২৫৫৮]। 


আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কারণে শুধুই এটাই লাভ হতো 
যে, আল্লাহ তার সে সম্পর্কে দুনিয়া ও আখেরাতের জন্য কায়েম 
রাখেন, তার ওপর আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে এবং তার 
যাবতীয় কাজ সহজতর করে দেওয়া হবে এবং তার যাবতীয় 
দুঃখ-কষ্ট দুর হয়ে যাবে (তবে তা-ই যথেষ্ট ছিল)। অথচ এর অন্য 


44 


ভূতি এবং সুখে-দুঃখ পরস্পরের প্রতি সাহায্য। সহযোগিতার 
কারণে তাদের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে উঠে। আর যখন এর 
বিপরীত তাদের মধ্যে বিচ্ছিন্নতা ও দূরত্ব সৃষ্টি হয়, তখন এইসব 
কল্যাণও দূরীভূত হয়ে যায়। 


45 


ছয় : স্বামী-স্ত্রীর অধিকার 


মানুষের বৈবাহিক জীবনের কতেক ফলাফল এবং প্রয়োজনীয় 
চাহিদা রয়েছে। আর বিয়ে হচ্ছে এমন একটি সম্পর্ক যা স্বামী- 
থাকে। এই অধিকারগুলো হচ্ছে শারীরিক অধিকার, সামাজিক 
অধিকার, এবং অর্থনৈতিক অধিকার। 


এ কারণেই স্বামী-স্ত্রী উভয়ের এটা অবশ্য কর্তব্য যে, তারা 
সৌহাৰ্দ্যপূর্ণ জীবন যাপন করবে এবং কোনো প্রকার মানসিক 
অসন্তুষ্টি ও দ্বিধা বাতিরেকেই তাদের যা কিছু আছে একে অন্যের 
জন্য অকাতরে ব্যয় করবে! আল্লাহ তা'আলা বলেছেন : 

[৭ ২2311] اَلْمَعْرُوفٍ»‎ 6G 
‘আর তোমরা তাদের (স্ত্রীদের) সাথে উত্তম ব্যবহার কর।' [সূরা 
আন-নিসা: ১৯] 
আল্লাহ তা'আলা আরো বলেছেন : 


1 1 সর أأمة‎ 2 22 এট 42. gale 
[SA [البقرة:‎ 4 ২255 ৩৬৮০ ৩৪০৭০০৯১৮০১ ৬০৩ SH এ ৩5৯ 


46 


‘আর স্ত্রীদের যা কিছু পাওনা রয়েছে তা উত্তম আচরণের মাধ্যমে 
পৌঁছে দাও। আর তাদের উপর পুরুষদের একটি উঁচু মর্যাদা 
রয়েছে৷ [সূরা আল-বাকারাহ: ২২৮] 


স্ত্রীর জন্য তার স্বামীর যেরূপ অর্থ-সম্পদ ব্যয় করা কর্তব্য, 
তেমনিভাবে স্ত্রীরও এটা কর্তব্য যে সে যেন তার স্বামীর জন্য তার 
সাধ্যানুসারে যা প্রদান করার তা প্রদান করে। আর এভাবেই যখন 
সুখময় এবং তাদের সম্পর্ক হবে চিরস্থায়ী। আর যদি এর 
বিপরীত হয়, তাহলে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ ও বিচ্ছেদ দেখা 
দেবে বৈকি। ফলে তাদের জীবন হয়ে পড়বে পুঁতিগন্ধময়। 


স্ত্রীলোকদের সঠিক অবস্থার প্রতি দৃষ্টি রেখে তাদের প্রতি উত্তম 
ব্যবহার ও উপদেশ দানের ব্যাপারে কুরআন ও হাদীসে অসংখ্য 
বাণী উদ্ধৃত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : 


47 


«اسْتَوْصُوا بِالنَّسَاءِ ৬৪৬ পি এ‏ مِنْ ৪৬৪ 69০10 hs‏ في LB‏ 
৬ এজ‏ ذَهَبْتَ تُقِيمَهُ سره )91 تركتة لَمْ يرل اعوج 1৮০১৬‏ 


(98105 


স্ত্রীলোকদের ব্যাপারে তোমরা কল্যাণের উপদেশ গ্রহণ কর। 
কেননা তাদেরকে তৈরীই করা হয়েছে পাঁজরের হাড় থেকে, আর 
পাজরের যা সবচেয়ে বক্র তা উপরের অংশে থাকে তুমি যদি তা 
সোজা করতে যাও তবে তা ভেঙ্গে যাবে। আর যদি এমনি ছেড়ে 
দাও তবে তা চিরদিন বক্রই থেকে যাবে। অতএব, তাদের 
ব্যাপারে কল্যাণের অসিয়ত গ্রহণ PI’ 


অন্য একটি বর্ণনায় আছে- 


5১ BSS كَسَرْتَهَا‎ UE ERS 1) EGS 5 ৬ ৬৪ 


“মেয়েলোককে পাঁজরের হাড় থেকে তৈরী করা হয়েছে। তুমি 
কোনো অবস্থায়ই সোজাপথে দৃঢ় পাবে না। তার কাছ থেকে 


4 বুখারী, ৩৩৩১; মুসলিম, ১৪৬৮। 
48 


ফায়দা গ্রহণ করতে চাইলে তা গ্রহণ কর, কিন্তু তার মধ্যে FON 
থাকবেই । তুমি যদি তা সোজা করতে চাও, তবে তা ভেঙ্গে যাবে, 
আর ভেঙ্গে যাবার শেষ পরিণতি হচ্ছে বিচ্ছেদ বা তালাক” 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : 
ET ৩৯০ ৬ ৩৪5৫ ৬] 45৫ ৬৪ এ الا‎ 


“কোন মুমিন পুরুষ যেন কেন মমিন স্ত্রীকে তাচ্ছিল্য ও অবজ্ঞা না 
করে। তার আচার আচরনের কোনো একটি অপছন্দনীয় হলেও 
অন্যটি সন্তোষজনক হতে ANC 


আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসব হাদীসে পুরুষ 
লোকেরা তাদের স্ত্রীদের সাথে কি ধরনের আচরন করবে সে 
ব্যাপারে তার উম্মাতের প্রতি দিক নির্দেশনা দিচ্ছেন। তিনি এটাই 
জানাচ্ছেন যে, পুরুষদের কর্তব্য হচ্ছে এই যে, সহজ উপায়ে 
তাদের নিকট থেকে যতটুকু সুব্যবহার পাওয়া সম্ভব, তারা যেন 
তাই গ্রহণ করে। কারণ, সৃষ্টিগত কারণেই তাদের প্রকৃতির মধ্যে 


° মুসলিম, ১৪৬৮। 
° মুসলিম, ১৪৬৯। 


49 


পুরুষদের চেয়ে কিছুটা অসম্পূর্ণতা রয়েছে, পূর্ণভাবে কোনো কিছু 
তাদের কাছ থেকে পাওয়া যাবে না। শুধু তাই নয়, তাদের মধ্যে 
একটি বক্রতা রয়েছে। অতএব, যাদেরকে যে প্রকৃতির ওপর সৃষ্টি 
করা হয়েছে, তাকে অস্বীকার করে তাদের কাছ থেকে কোনো 
প্রকার কল্যাণ বা ফায়দা লাভ করা সম্ভব নয়। 


তাছাড়া এসব হাদীসে আরও এসেছে যে, মানুষের কর্তব্য হচ্ছে 
স্ত্রীলোকদের মধ্যকার ভালো ও মন্দ স্বাভাবগুলো তুলনা করে 
দেখা । এটা এজন্য যে, যদি কোনো পুরুষ তার কোনো আচরণে 
ক্ষুব্ধ ও অসন্তুষ্ট হয় তাহলে এমন একটি স্বভাবের সাথে তা তুলনা 
করে দেখা প্রয়োজন যা দ্বারা সে সন্তুষ্ট হতে পারে। তার প্রতি শুধু 
ঘৃণা ও রাগস্বরে তাকাবে না। 


আর অনেক পুরুষ এমন রয়েছে যারা তাদের স্ত্রীদের মধ্যে 
পরিপূর্ণ অবস্থা প্রত্যাশা করে অথচ বস্তৃত:ই এটা সম্ভব নয়। আর 
এ কারণেই একটি তিক্ততা সৃষ্টি হয় তাদের মধ্যে ! আর সে 
জন্যই তাদের স্ত্রীদের দ্বারা তারা কোনো প্রকার উপকৃত হতে 
পারে না। বরং অধিকন্তু এই তিক্ততা সৃষ্টিতাপূর্ণ অবস্থা তাদেরকে 
বিচ্ছেদের দিকে ধাবিত করে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি 


50 


ওয়াসাল্লাম বলেছেন : “তুমি যদি তাকে সোজা করতে চাও তা 
হলে ভেঙ্গে ফেলবে- আর এর চুড়ান্ত পরিণতি হচ্ছে তালাক ।' 
এমতাবস্থায় পুরুষের কর্তব্য হচ্ছে দ্বীন এবং শরীয়তের পরিপন্থী 
নয় এমন কিছু কাজ যা স্ত্রী করে সে ব্যাপারে সে যেন সহজভাবে 
গ্রহণ করে এবং দেখেও না দেখার অবস্থায় থাকা। 


স্বামীর ওপর স্ত্রীর অধিকার এই যে, স্বামী তার খাবার, পোশাক 
পরিচ্ছদ, বাসস্থান এবং আনুষঙ্গিক জিনিসপত্র সরবরাহ করবে। 
আল্লাহ তা“আলা পবিত্র কালামে বলেছেন : 


[৫ اَلْمَعْرُوفٍ» [البقرة:‎ চিনি 595) পা] Ey 


ANT খোর-পোষ এবং পরিধেয় বস্ত্র উত্তমভাবে সরবরাহ 
করা তাদের ওপর অবশ্য কর্তব্য । [সূরা আল-বাকারাহ: ২৩৩] 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
(3১8 559 ৬৪১০৪ ৬৫9 


“তোমাদের (পুরুষদের) ওপর কর্তব্য হচ্ছে তাদের খাদ্য-সামগ্রী 
এবং বন্ত্রাদি প্রদান করা ٠١ [মুসলিম, ১২১৮] 


5] 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এই মর্মে প্রশ্ন করা হলো 
যে, আমাদের কারো স্ত্রী থাকলে তার ওপর স্ত্রীর কি অধিকার 
রয়েছে। তিনি বললেন : 


ও)‏ تیا 191 ৬০৬০ ০১৮5‏ إ6 اكتسيْكه أو এ‏ ولا کک ب 


(৬ قبح ولا كَهْجُر إلا في‎ ১49 


তুমি খেয়ে থাকলে তাকেও খাওয়াবে, তুমি পরিধান করল 
তাকেও পরিধেয় বস্ত্র প্রদান করবে, আর তার মুখমণ্ডলে কখনো 
আঘাত করবে না এবং তাকে গালিও দিবে না এবং তাকে ঘর 
ছাড়া অন্য কোথাও ত্যাগ করবে না”? ١ (আবু TOT) | 


স্ত্রীর অধিকারের মধ্যে আরেকটি অধিকার হচ্ছে এই যে, স্বামীর 
যদি একাধিক স্ত্রী থাকে তাহলে তাদের মধ্যে সে ইনসাফ কায়েম 
করবে। ইনসাফ কায়েম করতে হবে তাকে তাদের খাদ্য-সামগ্রী, 
বাসস্থান এবং সহঅবস্থানের ক্ষেত্রে। অর্থাৎ সার্বিক ব্যাপারেই 
তাদের সাথে সম্ভাব্য আদল রক্ষা করতে হবে। তাদের একজনের 
দিকে অত্যাধিক ঝুঁকে পড়া বড় বড় গুণাহসমূহের মধ্যে একটি। 


” আবু দাউদ, ২১৪২। 
52 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
(035 5856 يَوْمَ الْقِيَامَةِ‎ 25 MIS 4) 933 SANT ৬৫৪ ১০ 


‘যদি কারো দু'জন স্ত্রী থাকে এবং তার একজনের দিকে যদি সে 
বেশী ঝুকে পড়ে তাহলে সে কিয়ামতের দিন এমন অবস্থায় 
উপনীত হবে যে, তার শরীরের একাংশ অনুরূপ ঝুঁকে থাকবেঃ 


কিন্তু প্রেম ও ভালোবাসা এবং অন্তরের প্রশান্তি ইত্যাদির ব্যাপারে 
মানুষের কোনো হাত থাকে না। কারণ এগুলো একান্তই মানসিক 
ব্যাপার ١ সুতরাং এসব ক্ষেত্রে যদি আদল সম্ভব না হয় এবং 
কিছুটা তারতম্য ঘটে তা হলে তাতে কোনো পাপ হবে না। আল্লাহ 
তা'আলা বলেছেন: 


[0৭ [النساء:‎ (ES 59 গা এ 9৯৩ MALES ون‎ (« 


“তোমাদের ইচ্ছা থাকলেও (একাধিক স্ত্রীর ক্ষেত্রে) তোমরা আদল 
রক্ষা করতে সক্ষম হবে না।' [সূরা আন-নিসা: ১২৯] 


° আবু দাউদ, ২১৩৩। 
53 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বিবিদের ক্ষেত্রে 
(সময়) বণ্টন করে নিতেন এবং আদল রক্ষা করতেন। তিনি এ 
ব্যাপারে এই বলে আল্লাহর নিকট প্রার্থনা করতেন: 


ul وَل‎ ALS فِيمًا أَمْلِكُ قلا كلنى: فِيَا‎ ০৬৪15 hn 


‘হে আল্লাহ ! যে ব্যাপারে আমার কর্তৃত্ব ও মালিকানা রয়েছে সে 
ব্যাপারে আমার বন্টন ব্যবস্থা এই । আর যে ব্যাপারে আমার 
কোনো মালিকানা বা কর্তৃত্ব নেই বরং তুমিই তার মালিক সে 
ব্যাপারে আমাকে ON করো না?।' 


কিন্তু দু'জন স্ত্রীর ক্ষেত্রে এক জনের সম্মতিক্রমে যদি দ্বিতীয় 
জনের সাথে অবস্থানের অনুমতি নেওয়া হয়, তবে তাতে কোনো 
ক্ষতি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরূপ 
দৃষ্টান্ত রয়েছে যে, তিনি আয়েশার জন্য তার (প্রাপ্য) দিনটি এবং 
সাওদা কর্তৃক আয়েশার জন্য প্রদত্ত দিনটিও আয়েশার জন্য বণ্টন 
করে দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু 
শয্যায় শায়িত অবস্থায়ও জিজ্ঞেস করছিলেন, 


° আবু দাউদ, ২১৩৪। 
54 


(৩156 এ ও ৭৩ ৪ lh 


‘আমি আগামীকাল কোথায় থাকব? আমি আগামীকাল কোথায় 
থাকবো?’ 


অতঃপর তাঁর স্ত্রীগণ তাঁকে এই মর্মে অনুমতি দিলেন যে তিনি 
যেখানে ইচ্ছা সেখানেই থাকতে পারেন। অতঃপর তিনি আয়েশার 
গৃহেই অবস্থান করেন এবং সেখানেই মারা যান। 


স্ত্রীর ওপর স্বামীর অধিকার স্ত্রীর অধিকারের চেয়েও বড়। কারণ 
আল্লাহ তা'আলা বলেন, 


[SA [البقرة:‎ {55 SEE 0559 Sl Sele ওর 45 ৩5) 


‘তাদের ওপর যে রূপ সদাচার প্রয়োজন, তাদের জন্যও অনুরূপ 
প্রয়োজন এবং তাদের ওপর পুরুষদের একটি মর্যাদা রয়েছে 
[সূরা আল-বাকারাহ: ২২৮] 


পুরুষই হচ্ছে 819 পরিচালক। কারণ পুরুষ লোক স্ত্রী লোকের 
সুযোগ-সুবিধা সরবরাহ, শিষ্টাচার শিক্ষাদান এবং দেখা-শোনার 
ব্যাপারে দায়িত্বশীল ١ আল্লাহ তা'আলা বলেন : 

55 


০ 


91055 عل بَعْضٍ‎ (5 ক 5৪০ ও গা عَلَ‎ 5৮৪ ৭59) 


[৮:50] Cy 2 


‘পুরুষগণ মহিলাদের অভিভাবক এবং দায়িত্বশীল । এটা এজন্য 
যে, আল্লাহ তা'আলা তাদের একের ওপর অন্যদের বিশিষ্টতা দান 
করেছেন এবং যেহেতু পুরুষগণ তাদের সম্পদ থেকে তাদের 
স্ত্রীদের জন্য ব্যয় করে থাকে । [সূরা আন-নিসা: ৩৪] 


স্ত্রীর ওপর পুরুষের অধিকারের মধ্যে আরও রয়েছে, আল্লাহর 
অবাধ্যতা ব্যতিরেকে সর্বক্ষেত্রে সে তার স্বামীর আনুগত্য করবে 
এবং তার ধন-সম্পদ ও তার গোপনীয়তার সংরক্ষণ করবে। 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


(899 تند‎ 91850 ৬৮৭ ১০৭ ৩৮5০1 2 ঝর পু) 


‘যদি আমি কোনো মানুষ অপর কারও জন্য সিজদা করার 
নির্দেশ দিতাম'13। 


1 তিরমিযী, ১১৫৯। 
56 


অন্য হাদীসে এসেছে, 


ও عَلَيَْا‎ CEE ভও এটি إلى فِرَاشِهِ‎ তিন 02200 عا‎ Wp 


1০০ ই iS 592) 


‘যদি কোনো পুরুষ তার স্ত্রীকে তার সাথে শয্যাশায়ী হতে আহ্বান 
জানায় এবং যদি উক্ত স্ত্রী তা অস্বীকার করে এবং স্বামী তার 
ওপর রাগান্বিত অবস্থায় রাত কাটায়, তাহলে সকাল পর্যন্ত 
ফিরিশতাগণ তার ওপর অভিশম্পাত বর্ষণ করেন”: | 


স্ত্রীর ওপর স্বামীর আরেকটি অধিকার এই যে, স্বামীর কোনো বৈধ 
স্বার্থে বিঘ্ন সৃষ্টি হতে পারে এমন কোনো কাজ স্ত্রী করবে না, চাই 
তা কোনো (নফল) ইবাদতের মাধ্যমেই হোক না কেন। রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : 


5 3 he 4 م‎ 2 Ed 8,522 চিড়ে م ف‎ 
(4১১৬ في بَيْتهِ إلا‎ ৩৯৩ ৭9১১ 1১৬৩৩১০০6৯০ ও 250 KY 


1 বুখারী, ৩২৩৭। 
57 


স্বামীর অনুমতি ব্যতিরেকে স্ত্রীর রোজা (নফল) রাখাও জায়েয হবে 
না এবং স্বামীর অনুমতি ব্যতিত তার ঘরে কাউকে প্রবেশ করতে 
দেওয়াও স্ত্রীর জন্য বৈধ নয় 121” 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশের 
উপায়সমূহের মধ্যে স্ত্রীর প্রতি স্বামীর সন্তোষকে একটি অন্যতম 
উপায় বলে গণ্য করেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে 
বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন, 


١أَيْمَا‏ امْرَأَةٍ CE 2559 4৪০‏ راض دَخَلَّتِ 18941 


‘যদি কোনো স্ত্রী এমতাবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপর 
সন্তুষ্ট, তা হলে সে জান্নাতে প্রবেশ করবে ٠١ [তিরমিযী, ১১৬১] 


12 বুখারী, ৫১৯৫। 


58 


সাত : শাসক ও শাসিতের অধিকার 


শাসক তো তারাই, যারা মুসলিম জনগণের যাবতীয় কাজের 
দায়িত্বশীল বা জিম্মাদার। যেমন সাধারণভাবে রাষ্ট্র শাসন ব্যবস্থায় 
প্রধান ব্যক্তি অথবা বিশেষ করে কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের 
দায়িত্বশীল কোনো ব্যক্তি। এ উভয়ই মুসলিমদের অভিভাবক বলে 
বিবেচিত। দেশের নাগরিক বা প্রজা সাধারণের ওপর এদের 
যেমন অধিকার রয়েছে, তাদের ওপরও প্রজা সাধারণের অধিকার 
রয়েছে। 


শাসক বা রাষ্ট্র পরিচালকদের ওপর প্রজা সাধারণের অধিকার এই 
যে, আল্লাহর পক্ষ থেকে তারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে 
আমানত লাভ করেছেন এবং জিম্মাদারী গ্রহণ করেছেন সে 
মোতাবেক তারা দুনিয়া ও আখেরাতের কল্যাণের দিকে লক্ষ্য 
রেখে তাদেরকে সঠিক পথে পরিচালিত করবে ١ আর সেটা করতে 
হবে মুমিনদের পথ অনুসরণের মাধ্যমেই। সে পথের মানেই 
হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কর্মপদ্ধতি। 
কারণ, এ পথেই তাদের, তাদের প্রজাবর্গ ও যারা তাদের অধিনস্থ 


রয়েছে তাদের জন্য সৌভাগ্য রয়েছে। প্রজাদের থেকে শাসকদের 
59 


জন্য সন্তুষ্টি লাভের এটাই সবোত্তম মাধ্যম, এর মাধ্যমেই তাদের 
মধ্যকার সম্পর্ক মজবুত হয়, তারা তাদের শাসকদের নির্দেশের 
প্রতি আনুগত্য করে, যে আমানত তারা তাদের প্রতি ন্যস্ত করেছে 
সেটা সংরক্ষণে তৎপর থাকে ١ কেননা, যে ব্যক্তি আল্লাহকে ভয় 
করে তাকে লোকেরাও ভয় করে চলে ١ আর যে ব্যক্তি আল্লাহকে 
সন্তুষ্ট রাখে আল্লাহ মানুষের ব্যাপারে তার জন্য যথেষ্ট হয়ে যান 
এবং জনগণের মাধ্যমে আল্লাহ তাকে সন্তুষ্ট রাখেন। কারণ, সমস্ত 
মানুষের অন্তরতো আল্লাহর হাতেই নিবদ্ধ তিনি যে দিকে চান, 
সে দিকেই তা প্রত্যাবর্তন করেন। 


আর মুসলিমদের জিম্মাদার তথা শাসকের অধিকার হচ্ছে এই যে, 
জনগণের পক্ষ থেকে তারা যে ব্যাপারে দায়িত্বশীল সে ব্যাপারে 
তাদের কল্যাণ কামনা করা প্রজাদের কর্তব্য। তারা কোনো 
ব্যাপারে গাফেল বা অন্যমনস্ক হয়ে গেলে সে ব্যাপারে তাদেরকে 
স্মরণ করিয়ে দেওয়াও প্রজা সাধারনের কর্তব্য। তারা সত্য পথ 
থেকে বিচ্যুত হলে তখন তাদের জন্য দোয়া করতে হবে। আর 
আল্লাহর আনুগত্যের খেলাফ নয় তাদের এমন সব কাজে 
সহযোগিতা ও সমর্থন করা প্রজাদের কর্তব্য। কেননা এরূপ 


60 


সহযোগিতার মাধ্যমেই তারা তাদের ওপর TE দায়িত্ব সঠিক 
এবং সুশৃংখলভাবে আঞ্জাম দিতে পারেন। এর বিপরীত যদি 
তাদের শুধু বিরুদ্ধাচরণ ও তাদের বিরুদ্ধে বিদ্রোহই করা হয়, তা 
হলে সমাজে বিশৃংখলা দেখা দিবে বৈকি। আর এজন্যই আল্লাহ 
তা'আলা তাঁর এবং তাঁর রাসূলের আনুগত্যসহ সামাজিক দায়িত্বে 
নিয়োজিত ব্যক্তিবর্গেরও আনুগত্য করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ 
তা'আলা বলেন: 


(Es PN 5 ৩৮ ১৮৮) ৯৮৮ 9 জা ভি ৯ 
[০৭ slid] 


‘হে ঈমানদার লোকেরা! আল্লাহর আনুগত্য করো, আরও আনুগত্য 
তোমাদের ব্যাপারে ক্ষমতাপ্রাপ্ত ٠١ [সূরা আন-নিসা: ৫৯] 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
dai BF ور إلا أن‎ ৫০ فِيمَا‎ 855 ৫5 840 গা এ 


4 
(42০ سَمْعَ وَلا‎ ০ ১৩০22০53221 OB 


61 


“একজন মুসলিমের কর্তব্য হচ্ছে যতক্ষণ পর্যন্ত তার নেতা তাকে 
কোনো প্রকার পাপের কাজে আদেশ না করবে ততক্ষণ পর্যন্ত 
তার কথা শোনা এবং তার আনুগত্য করা- চাই তা তার কাছে 
ভালো লাগে কি ভালো না লাগে। তবে যখন সে কোনো অন্যায় 
কাজে আদেশ করবে তখন তার কথা শোনা এবং তার প্রতি 
আনুগত্য দেখানো যাবে না”১। - (বুখারী ও মুসলিম) 


‘আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন: 


SS খু. UE ৯ ES 
520 إلى‎ (522৩ এ 89590 الله عل و‎ ৫০ 4010৯ ১৬৬ 
ns يسن ؟‎ 25“ IE 6 পুতি الله‎ fo الله‎ 
lg عل حفر ما يل هن قورف ر ما بل هن‎ এও 
£35) a o في‎ 23০ he 9 
ELE ৮১০ الْمُؤمُِ‎ ৩৯ এ 9 Loss بَعْضْهَا‎ ৬5 فة‎ 


1 


Cat 
Ex 


5 


A 


- 


2৯৫ 2৫‏ £359 )48 فقول ১৪১ ১১৯ ১৪৮‏ فَمَنْ E‏ 1 برح 


J ৩০ 3 09 بالله‎ ৩2 95 8 SES الگا وَيُدْحَلَ الت‎ 


চি 


62 


ক তু 
হিল জিল 


8559 ox Lis EEG UU) وَمَنْ بَايَعَ‎ ক SH BEL SAM الاين‎ 


CN eS 19:7৮ £0 جَاءَ خر‎ ১৬ اشتطاع»‎ ৬১ ls 9 


‘আমরা একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 
সাথে সফরে ছিলাম। অতঃপর আমরা একটি স্থানে উপনীত 
হলাম। তারপর একজন নামাজের জন্য আমাদের আহ্বান 
জানালো। আর আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 
নিকট গিয়ে হাজির হলাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন আল্লাহ্‌ যাকেই এ পৃথিবীতে নবীরূপে প্রেরণ 
করেছেন, তাকে এ দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন যে, তিনি তার 
উম্মাতকে ভালো কাজের নির্দেশ দিবেন এবং যা কিছু 
অকল্যাণকর সে ব্যাপারে তাদের ভীতি প্রদর্শশ করবেন। আর 
তোমাদের এই যে উম্মাত তার প্রথমাংশের জন্য যা কিছু মঙ্গলকর 
তা তারা লাভ করেছেন। আর তার শেষ অংশের জন্য এমন সব 
বালা-মুসিবত তথা অমঙ্গল আসতে থাকবে যার সাথে তোমরা 
কখনও পরিচিত নও। আবার কিছু বিপর্যয় ও ফেতনা আসবে, যা 
মানুষকে একে অপরের উপর প্রলুব্ধ করবে। আবার কিছু ফেতনা 
বা পরীক্ষা আসবে, তখন মুমিন ব্যক্তি বলবে, এটাতেই তো 


63 


আমার ধ্বংস রয়েছে। তারপর তা কেটে যাবে। তারপর আবার 
কিছু ফিতনা বা পরীক্ষা আসবে, তখন মুমিন বলতে থাকবে, এটা 
এটা। এমতাবস্থায় যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি 
এবং জান্নাতে প্রবেশ করতে চায়, তার মৃত্যু যেন এ অবস্থায় 
আসে যে, সে আল্লাহ এবং আখেরাতের ওপর ঈমানদার । আর 
সে এমন ব্যক্তির কাছে এমনভাবে আসবে যেভাবে আসা সে 
লোকটি পছন্দ করে। আর কোনো ব্যক্তি যদি কোনো ইমামের 
হাতে বাই“আত তথা আনুগত্যের শপথ করে এবং অন্তর দিয়েই 
তাকে ইমাম হিসেবে গ্রহণ করে, তখন সে যেন তার সাধ্যানুসারে 
তার আনুগত্য করে। এর পর যদি অন্য কেউ তার সে ইমামের 
বিরুদ্ধে ঝগড়া করতে আসে তখন তোমাদের কর্তব্য হলো তার 
গর্দানে আঘাত করা (মুসলিম)14।, 


তাছাড়া কোনো এক ব্যক্তি এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে প্রশ্ন-করল : 


* মুসলিম, ১৮৪৪। 


64 


یا تی اللي Hf‏ إِنْ قَامَتْ ওঠ 2 রতি‏ 6 65223 44 كما 
০০০৮ ডিও 4০ ০৮৮৭৩ AE‏ عَنْهُ HL‏ في ও HIE‏ الگالقة 
اف بن EL ৮৪০ ৮ 1 15521) 065 ৭১৮৫৪‏ 


PE APE 2 


‘হে আল্লাহর রাসূল! আমাদের জন্য যখন নেতা মনোনীত হয় 
তখন তারা চায় যে আমরা যেন তাদের অধিকারগুলো আদায় 
করি। অথচ তারা আমাদের অধিকারগুলো আদায় করতে নারাজ। 
এই ব্যাপারে আপনার কি অভিমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এই ব্যাপারে নিরুত্তর রইলেন অর্থাৎ অন্যদিকে মুখ 
ফিরিয়ে নিলেন। উক্ত লোকটি এরপর তাকে আবারও প্রশ্ন করল। 
অতঃপর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: 
তাদের কথা শোন এবং তাদের আনগত্য কর। তারা যে দায়িত্ব 
গ্রহণ করেছে তার জবাবদিহী তারাই করবে আর তোমাদের ওপর 
যে দায়িত্ব অর্পিত হয়েছে তার দায়দায়িত্ব তোমাদের ওপরই 
বর্তাবে।” [মুসলিম, ১৮৪৬] 


জনসাধারণের ওপর শাসকবর্ণের অধিকার এই যে, তারা যে 


কোনো গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়নের ব্যাপারে তাদের সহযোগিতা 
65 


চাইবে তাতে সহযোগিতা করবে। এছাড়া তাদের প্রত্যেককেই 
কাজের নিজ নিজ গণ্ডি ও পরিসীমা এবং সামগ্রিক ভাবে সমাজে 
তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকবে । যাতে করে 
সকল কাজ তার স্বাভাবিক গতিতে চলে। কেননা, শাসকবর্গকে 
যদি প্রজাগণ তাদের সাধারণ প্রয়োজনীয় কাজে সহযোগিতা না 
করে তা হলে তা পূর্ণভাবে বাস্তবায়িত হতে পারে না। 


66 


আট : প্রতিবেশীর অধিকার 


তোমার বাসস্থানের নিকটতম ব্যক্তিই তোমার প্রতিবেশী । তোমার 
ওপর তার অনেক অধিকার রয়েছে। যদি সে তোমার রক্ত 
সম্বন্ধের দিক দিয়ে কাছাকাছি লোক হয় এবং মুসলিম হয় তা 
হলে তোমার ওপর তার তিনটি অধিকার রয়েছে । আর সে তিনটি 
এবং ইসলামের অধিকার ١ আর যদি সে শুধু মুসলিম হয় এবং 
বংশ সুত্রে কোন নিকট আত্মীয় না হয় তা হলে তার জন্য দুটি 
অধিকার রয়েছে- প্রতিবেশী হিসেবে অধিকার এবং মুসলিম 
হিসেবে অধিকার। আর এমনিভাবেই যদি সে নিকটতম ব্যক্তি 
হিসেবে গণ্য হয় এবং মুসলিম না হয় তা হলেও তার দুটি 
অধিকার রয়েছে একটি হচ্ছে প্রতিবেশীর অধিকার এবং অন্যটি 
হচ্ছে আত্মীয়তার অধিকার। আ যদি সে কোন আত্মীয় না হয় 
অর্থাৎ অনাত্ীয় এবং মুসলিমও নয় তা হলে তার জন্য একটি 
অধিকার রয়েছে- আর তা হচ্ছে প্রতিবেশীর অধিকার। আল্লাহ্‌ 
তাআলা বলেন: 


820 এ১ بار‎ 7 5547 ols S54 ০৮০ SIL) 
[7 NLT 


‘পিতা-মাতার সাথে সদ্ব্যবহার কর, আর সদ্ব্যবহার কর ATU, 
ইয়াতিম-মিসকিন, নিকটতম প্রতিবেশী ও দূরের প্রতিবেশীর 
সাথে।' [সূরা আন-নিসা: ৩৬] 


তাছাড়া রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
27 Ses od ০৪৯ 00৯ Js on 


“জিবরাইল সব সময় আমাকে প্রতিবেশী সম্বন্ধে উপদেশ দিয়ে 
আসছেন, যার ফলে আমার এ ধারণা হলো যে, হয়তো শীঘই 
তাকে উত্তরাধিকারী রূপেও গণ্য করা হবে?। (বুখারী ও 


মুসলিম) 


একজন প্রতিবেশীর ওপর তার অপর প্রতিবেশীর অধিকার হচ্ছে 
এই যে, উক্ত প্রতিবেশী যেন তার সাধ্যানুসারে তার ধন-সম্পদ 


15 বুখারী, ৬০১৫; মুসলিম, ২৬২৫ | 
68 


এবং মর্যাদা ও কল্যাণকারিতার মাধ্যমে তার সাথে সদ্যবহার 
করে। “রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 


كير ا يران نڌ الله FE‏ ارب 


“আল্লাহর নিকট সে সব প্রতিবেশীই উত্তম বলে বিবেচিত যারা 
তার প্রতিবেশীর নিকট উত্তম বলে গণ্য 


তিনি আরো বলেছেন : 
(9) এ! ১০৬ الآخر‎ ১215 4১5 ৬58 OF مَنْ‎ 


“যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের ওপর বিশ্বাসী সে যেন তার 
প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করে” 


তিনি আরো বলেছেন : 


130 59585 15905 BSL ৭75 ESSE 9 


16 তিরমিযী, ১৯৪৪। 
17 মুসলিম, ৪৮। 


69 


‘তুমি যখন তরকারী রান্না কর, তখন তাতে বেশী করে পানি দাও 
(ঝোল বাড়িয়ে দাও) এবং তোমার প্রতিবেশীর মধ্যে তা হাদিয়া 
হিসেবে প্রেরণ PAF 


এছাড়া প্রতিবেশীর সাথে সদ্যবহারের আরেকটি দিক হচ্ছে এই 
যে, তার সাথে সম্পর্ককে সুদৃঢ় করার জন্য বেশী বেশী করে 
উপহার উপঢৌকন প্রদান করবে । কেননা উপহার উপঢৌকন দ্বারা 
একদিকে যেমন বন্ধুত্ব গাঢ় হয়, অন্যদিকে শক্রতাও নিরসন হয়ে 
যায়। 


একজন প্রতিবেশীর ওপর আরেকজন প্রতিবেশীর অধিকার এই 
যে, তাকে কথা ও কাজে কোন প্রকার কষ্ট দেওয়া থেকে সে 
নিজেকে বিরত রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন, 

৩৩ 90 ০৮০ 5 وَمَنْ‎ ও 1৬28 3 29 ৯ এ 29 ৯ 329 


(420 BE ৬০৭ sh 


মুসলিম, ২৬২৫। 


70 


আল্লাহ্র কসম ! সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহ্‌র কসম সে ব্যক্তি 
মুমিন নয়, আল্লাহ্র কসম সে ব্যক্তি মুমিন নয়। সাহাবীগণ 
জিজ্ঞাসা করলেন, কে সে ব্যক্তি হে আল্লাহর রাসূল ! তিনি 
বললেন : যার অত্যাচার থেকে তার প্রতিবেশী মুক্ত AP 


অন্য একটি বর্ণনায় আছে, 

4200৩ HEY EELS 
‘যার প্রতিবেশী তার অত্যাচার থেকে মাহফুজ নয় সে জান্নাতে 
প্রবেশ করতে পারবে I 


অতএব, যে ব্যক্তি তার প্রতিবেশীর কুকর্ম ও অন্যায় আচরণ 
থেকে মুক্ত নয় সে প্রতিবেশী মুমিন হতে পারে না। অতএব সে 
জানাতেও প্রবেশ করতে পারবে না। 


(অনুতাপের বিষয় যে) বর্তমানে অনেক লোকই প্রতিবেশীর 
অধিকারগুলোকে সংরক্ষণের ক্ষেত্রে যত্ববান নয়, এমনকি তাদের 


19 বুখারী, ৬০১৬; মুসলিম, ৪৬। 
£ মুসলিম, ৪৬। 


7] 


প্রতিবেশীগণ তাদের অন্যায় আচরণের কারণে শান্তিতে বসবাসও 
করতে পারছে না। অতএব, তুমি দেখতে পাবে যে, তারা সব 
সময়ই ঝগড়া-ফাসাদে লিপ্ত রয়েছে এবং প্রতিবেশীকে কথা ও 
কাজে ব্যথা দিচ্ছে। আর এরূপ আচরণ নিসন্দেহে আল্লাহ এবং 
তার রাসূলের হুকুমের পরিপন্থী, আর মুসলিমদের মধ্যে বিচ্ছেদ, 
তাদের অন্তরের দূরত্ব এবং একে অন্যের সম্মান বিনষ্ট করণের 
জন্য এতটাই হচ্ছে বড় কারণ। 


72 


নয়: সাধারণ মুসলিমদের অধিকার 


এই অধিকারসমূহ অসংখ্য। তার মধ্যে এমন কিছু অধিকার 
রয়েছে যা বিশুদ্ধ হাদীস দ্বারা প্রমাণিত। যেমন রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : 


١حَقٌ‏ اله لمسلم ل ০55 3 ৩৯ ৩০০৪৪ es ৯৭ Al‏ الله؟» قَالَ: Bh‏ لَقِيتَهُ 
قَمَلَّمْ IES Sy ae‏ كَأَجِبْكُ 90 اسْتَنْصَحَكَ এ ০০১৩‏ 25619 


عم عن الى و 


“একজন মুসলিমের ওপর অন্য একজন মুসলিমের ৬টি অধিকার 
রয়েছে। যখন সে তার সাথে সাক্ষাৎ করবে তখন তাকে সালাম 
করবে । যখন সে তাকে দাওয়াত দেবে, তখন সে তার দাওয়াতে 
সাড়া দেবে। যখন সে তার নিকট উপদেশ চাইবে, তখন তাকে 
উপদেশ দান করবে, যখন সে হাঁচি দিবে তখন সে 'ইয়ারহামু 
TAT বলবে, যখন সে রোগাক্রান্ত হবে তখন তাকে দেখতে 


73 


যাবে, আর যখন সে মৃত্যবরণ করবে তখন তাকে দাফন করতে 
এগিয়ে যাবেঠ। 


আলোচ্য হাদীসে মুসলিমদের মধ্যকার পারস্পরিক অধিকার 
সম্পর্কে আলোচনা করা হয়েছে। 


এর মধ্যে প্রথম অধিকারটি হলো: সালাম বিনিময়। সালাম হচ্ছে 
সুন্নাতে মুয়াক্কাদা। এছাড়া মুসলিমদের মধ্যে পারস্পরিক 
ভালোবাসা এবং বন্ধুত্ব সৃষ্টিরও একটি কারণ হচ্ছে সালাম; যা 
স্পষ্টভাবে দেখা যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
এর বাণী থেকেও স্পষ্ট, যেখানে তিনি বলেছেন, 


الا GSI‏ حق dak‏ ولا 51558 গঠ‏ أولا اذل عن 
2 .25510 حابي أَفْشُوا السام iis‏ 
‘আল্লাহ্‌র কসম ! তোমরা মুমিন না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ‏ 


করতে পারবেনা এবং পরস্পর পরস্পরকে ভালো না বাসা পর্যন্ত 
মুমিনও হতে পারবে না। আমি কি লোকদিগকে এমন একটি 


£ মুসলিম, ২১৬২। 


74 


কাজ সম্পর্কে খবর দিব না যে কাজটি করলে তোমাদের 
পরস্পরের মধ্যে ভালোবাসা জাগ্রত হতে পারে । আর সেই কাজটি 
হচ্ছে তোমাদের পরস্পরের মধে সালাম বিনিময়221, 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যখনই কারো সাথে 
সাক্ষাৎ করতেন তখন তিনিই তাকে প্রথমে সালাম করতেন। 
এমনকি ছেলে-মেয়েদের নিকট দিয়ে যাবার সময়ও তিনি 
তাদেরকে সালাম করতেন। তবে সুন্নাত হচ্ছে যে, ছোট বড়কে 
সালাম করবে এবং কম সংখ্যক লোক বেশী সংখ্যক লোককে 
সালাম করবে এবং আরোহী ব্যক্তি পায়দলে চলাচলকারীকে 
সালাম করবে। 


কিন্তু যখন এ সুন্নাতের অনুসরণ করা না হয় যা উত্তম পন্থা, 
তাহলে দ্বিতীয় পন্থাই অবলম্বন করা প্রয়োজন সুতরাং যদি ছোট 
সালাম না দেয়; তা হলে বড়রা সালাম দেবে এবং অল্প সংখ্যক 
লোক যদি সালাম না দেয় তাহলে বেশী সংখ্যক লোকই সালাম 
দিবে যাতে সালাম নষ্ট না হয়। 


£ মুসলিম, ৫৪। 


75 


“আম্মার ইবন ইয়াসার থেকে বর্ণিত, তিনি বলেছেন : 


2920 353 49০২০ مِنْ‎ ০১০০] 39 তত IE LF مَنْ‎ ৮০৬ 


‘যার মধ্যে এই তিনটি গুণ পাওয়া যাবে তার ঈমান পূর্ণতা লাভ 
করেছে। তিনটি গুণ হলো এই নিজের থেকেই ইনসাফ করা, 
সালাম প্রদান করা এবং দারিদ্র সত্তেও আল্লাহর রাস্তায় ব্যয় 
করা 


সালাম দেওয়া যদিও সুন্নাত কিন্তু সালামের জবাব প্রদান করা 
ফরযে কেফায়া। যদি কেউ দলের পক্ষ থেকে সালাম দেয়, তবে 
তা অন্যদের থেকে যথেষ্ট হয়ে যায়। আবার কোনো ব্যক্তি যদি 
একদল লোকের ওপর সালাম করে এবং তাদের একজন তার 
জবাব দেয়, তা হলে সকলের পক্ষ থেকেই তা আদায় হয়ে যায়। 


আল্লাহ তা'আলা বলেছেন, 
وم رت‎ সর্ট 0245 নন تن‎ 
[AT [النساء:‎ * ৬9১১ مِنْهَا أو‎ ৩০৩0০ 2০৪ ৮১৫৯9 ৯ 


23 বুখারী। তা'লীক করে । ১/১৫। 
76 


‘যখন তোমাদেরকে অভিবাদন করা হবে, তখন তোমরাও 
তাদেরকে উত্তমরূপে অভিবাদন কর অথবা তাদের অভিবাদনের 
জবাবা দাও ৷’ [সুরা আন-নিসা: ৮৬] 


সালামের জবাবে শুধু আহলান সাহলান (শুভাগমন, ওয়েলকাম) 
এই কথা বলাই যথেষ্ট নয়। কেননা তাতো সালামের চেয়ে উত্তম 
কিছু নয়, আর না সালামের অনুরূপ। অতএব যখন বলা হবে 
“আসসালামু আলাইকুম" তখন তার উত্তরে “ওয়া আলাইকুমুস 
সালাম’ বলা প্রয়োজন, আর যখন শুভাগমন তথা আহলান 
সাহলান বলা হবে, তখন তাঁর জবাবে অনুরূপ শুভাগমন বলাই 
শ্রেয়। আর যদি তার সাথে সালাম বা সম্ভাষণ যোগ করা হয়, তা 
হলে তাই উত্তম। 


দ্বিতীয় অধিকার : যখন তোমাকে নিমন্ত্রণ করা হবে, তখন তুমি 
অবশ্যই তার সে নিমন্ত্রণে সাড়া দেবে। অর্থাৎ যখন তোমাকে 
কারো বাড়ীতে যাবার জন্য অথবা অন্য কোনো কারণে দাওয়াত 
করা হবে তখন তুমি তার ডাকে অবশ্যই সাড়া দিবে। দাওয়াতে 
সাড়া দেওয়া সুন্নাতে মোয়াক্কাদা। কেননা, এর মধ্যে 


নিমন্ত্রণকারীর অন্তরে ভালোবাসা ও অন্তরের টান রয়েছে। কিন্তু 
77 


বিয়ের অলিমার দাওয়াত এর থেকে স্বতন্ত্র। কারণ, অলিমার 
দাওয়াতে সাড়া দেওয়া কিছু শর্তানুসারে ওয়াজিব। কারণ রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 


2542 عه واس‎ কুচ ৫৮৪৭ রা 
(25553 Dl ৩০০ IE ESE dl 829 


‘আর যে কেউ অলিমার দাওয়াতে সাড়া না দিবে, সে আল্লাহ ও 
তার রাসূলের অবাধ্যতা অবলম্বন PTT | 


তাছাড়া রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, “যখন 
তোমাকে ডাকবে তখন তুমি তার ডাকে সাড়া দিবে” এর মধ্যে 
আরও অন্তর্ভুক্ত হবে, সাহায্য-সহযোগিতার জন্য ডাকলে তাতে 
সাড়া দেওয়া, কোনো বোঝা উঠিয়ে দিতে ডাকলে, বা কোনো 
বোঝা নামাতে সহযোগিতা চাইলে তাতে সহযোগিতা করাও এর 
অন্তর্ভৃক্ত। কারণ, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন, 


ক্লু ০৮ ০০ 2 5০ ০256 ০৪৭ ০ 5 32 


24 বুখারী, ৫১৭৭; মুসলিম, ১৪৩২। 


78 


‘একজন মুমিন আর একজন মুমিনের জন্য ইমারতের ভিত্তি 
স্বরূপ-যার কোনো অংশ অন্য অংশকে মজবুত করে থাকে” 


তৃতীয় অধিকার : যখন সে তোমার নিকট সদুপদেশ প্রার্থনা 
করবে তখন তাকে তুমি সদুপদেশ দিবে । অর্থাৎ যখন কোনো 
লোক তোমার নিকট কোনো ব্যাপারে নসিহতের উদ্দেশ্যে আসে 
তখন তাকে অবশ্যই নসিহত বা সদুপদেশ প্রদান করবে। কেননা 
এটা দ্বীনের একটা অংশ বিশেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, 


চি ৫৫ 25521 2559 4): لِمَنْ؟‎ GS 45৮৪৪] ২30) 
595 
'দ্বীন হচ্ছে সদুপদেশ দান। আমরা বললাম, কার জন্য? তিনি 


মুসলিমদের ইমামদের জন্য এবং সর্বসাধারণের TAY | 


25 বুখারী, ৪৮১; মুসলিম, ২৫৮৫ | 
* মুসলিম, CC | 


79 


আর যদি সে তোমার নিকট সদুপদেশ প্রার্থনা করতে না আসে 
এবং তার কোনো অসুবিধা ও দোষ ত্রুটি থাকে তাহলে তোমার 
কর্তব্য হচ্ছে তার নিকট গিয়ে তাকে সদুপদেশ দান করা। কারণ 
তার মাধ্যমে তুমি মুসলিমদের থেকে ক্ষতি ও অন্যায় নিরোধ 
করলে । আর যদি সে যা করবে তাতে কোনো ক্ষতি বা গোনাহ না 
থাকে, আর তোমার মনে হচ্ছে যে অন্য কাজটি তার জন্য বেশি 
উপকারী হত, তবে সে ক্ষেত্রে তোমার জন্য তাকে নসীহত করা 
ওয়াজিব নয়; যদি না তোমার কাছে নসীহত চাওয়া হয়ে থাকে। 
যদি তাতে নসীহত চাওয়া হয়, তবে নসীহত আবশ্যক হয়ে পড়ে। 


চতুর্থ অধিকার : যখন কোনো লোক হাঁচি দেয় এবং বলে 'আল 
হামদু RMT তখন তুমি এই দোয়াটি পাঠ করবে 
“ইয়ারহামুকাল্লাহ' বা আল্লাহ তোমার উপর রহম করুন। “হাচি 
দেওয়ার সময় সে যে 'আলহামদু RAT বলে আল্লাহর প্রশং 
আদায় করেছে তার প্রতি কৃতজ্ঞতাস্বরূপই এই কথা বলতে হবে। 
আর হাঁচি দেওয়ার সময় সে যদি “আল হামদুলিল্লাহ' না বলে, তা 
হলে তার এরূপ না বলার কারণেই শ্রবণ কারীর ওপর অনুরূপ 
দোয়ার ব্যাপারটি বর্তায় না। 


80 


আর হাচি দেওয়ার পর যদি উক্ত ব্যক্তি ‘আল হামদুলিল্লাহ' বলে 
তা হলে শ্রবণকারীর জন্য অবশ্য কর্তব্য হবে তার উত্তরে তার 
প্রতি রহমতের দো'আ করা। আর সেটা শোনার পর হাঁচিদাতা 
এই ভাবে দো'আ করবে, “ইয়াহদীকুমুল্লাহু ওয়া ইয়ুসলিহু বালাকুম' 
বা ‘আল্লাহ তোমাকে সৎপথ প্রদর্শন করুন এবং তোমার হাল 
অবস্থার পরিশুদ্ধি ঘটান 


আর যদি কেউ হাঁচি দেয় এবং 'আলহামদুলিল্লাহ' বলা হয়, আর 
তার জবাবে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলা হয়, আর তা তিনবার পরপর 
হয়, তখন যদি চতুর্থবারেও কেউ হাঁচি দেয়, তখন তার জওয়াবে 
বলতে হবে, “আফাকাল্লাহ' (আল্লাহ তোমাকে রোগমুক্ত করুন)। 
সেখানে 'ইয়ারহামুকাল্লাহ' বলা হবে না। 


পঞ্চম অধিকার : যখন কোনো লোক অসুস্থ বা রুগ্ন হয়ে পড়বে, 
তখন তাকে দেখতে যাবে। অসুস্থ বা রোগাক্রান্ত ব্যক্তিকে তার 
মুসলিম ভাইগণ দেখতে যাবে এটা তার অধিকার। কাজেই 
মুসলিম ভাইগণ দেখতে যাবে এটা তার অধিকার। কাজেই 
মুসলিম ভাইদের উচিত এই অধিকারটিকে প্রতিষ্ঠিত করা। 


81 


আত্মীয়, সংগী-সাথী অথবা প্রতিবেশী যার সাথে যে রকম সম্পর্ক 
সেটা অনুসারে তাকে দেখতে যাওয়ার গুরুত্ব নির্ধারিত হবে। 


আর তুমি রুগ্ন ব্যক্তিকে দেখতে যাবে এটা তার অধিকার। তবে 
এই দেখতে যাওয়াটা হচ্ছে রোগী ও তার রোগের অবস্থার সাথে 
সম্পৃক্ত। কোনো সময় এমন হয় যে, তার অবস্থা খুবই সঙ্গীন 
তখন তার জন্য বেশী বেশী পেরেশান হতে হয়। আর কোনো 
সময় অতোটা না হলেও চলে ৷ সুতরাং প্রত্যেক অবস্থায় সে অবস্থা 
অনুযায়ী ব্যবস্থা নেওয়া জরূরী। 


রোগী দেখার সুন্নাত নিয়ম হচ্ছে, তার অবস্থা সম্পর্কে খোজ-খবর 
নেওয়া, তার জন্য দো'আ করা এবং তার জন্য আশা ও প্রশস্তি 
মূলক কথা-বার্তা বলা। কেননা সেটা সুস্বাস্থ্য ও রোগমুক্তির 
অন্যতম কারণ হতে পারে। আর তার জন্য উচিত হবে রুগ্ন 
ব্যক্তিকে কোনো রূপ ভীতি প্রদর্শন না করে তাওবার কথা স্বরণ 
করিয়ে দেওয়া। যেমন তাকে এভাবে সদুপদেশ দেবে : “তোমার 
যে অসুখ হয়েছে, এটা তোমার মঙ্গলের জন্যই হয়েছে। কারণ 
রোগ মানুষের যাবতীয় পাপ মোচন করে ফেলে এবং তার মন্দ 
স্বভাবগুলো নিশ্চিহ্ন করে দেয়। কাজেই এই অবস্থায় তুমি বেশি 


82 


বেশি আল্লাহর যিকর ও মাগফিরাত কামনা কর এবং এভাবেই 
আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে অনেক পূর্ণ অর্জন করতে 
AN 


ষষ্ঠ অধিকার : যখন কোনো লোক মারা যাবে, তখন তার 
জানাযায় ও দাফন কাফনে অংশ গ্রহণ করবে। যখন কোনো 
একজন মুসলিম ভাই মারা যায় তখন তার জানাজায় অংশগ্রহণ 
করা এটা তার অধিকার এবং এতে অনেক পৃণ্যও রয়েছে। রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 


5 9543 এ 5 وَمَنْ‎ BUS TD CE ৬০ EF BES ৪ ْنَم١‎ 

0৯৮) 390 5০:0০ 49199‏ النّهِ؟ قال: )055 ALE‏ الْعَظيمَيْنَ) 
“যে ব্যক্তি জানাযা অনুসরণ করল এবং জানাযার নামাজ আদায়‏ 
করল তার জন্য এক কিরাত সওয়াব এবং যে ব্যক্তি জানাযার‏ 


অনুসরণ করল এবং দাফন কার্যেও শরীক হলো তার জন্য দু’ 
কিরাত সওয়াব। সাহাবাদের মধ্য থেকে কোনো একজন জিজ্ঞাসা 


83 


করল : হে আল্লাহর নবী ! দুই কিরাত এই কথার অর্থ কি? 
তখন তিনি বললেন, তা হচ্ছে দুটি বিশাল পর্বতের সমতুল্য £। 


একজন মুসলিমের ওপর আরেকজন মুসলিমের অধিকারসমূহের 
মধ্যে আরও হচ্ছে, সে তাকে দুঃখ-কষ্ট দেওয়া থেকে বিরত 
থাকবে । কেননা কোনো মুসলিমকে দুঃখ দেওয়া বড়ই অন্যায় 
কাজ। 


আল্লাহ তা'আলা বলেছেন, 


ট‏ ويخ Gea 6১‏ والمؤيسه يقر ها كرا کي ااا نة 
৪ 31‏ 6 42 [الاحزاب: [০/‏ 


‘যারা মুমিন পুরুষ ও মুমিন স্ত্রীলোকদের বিনা কারণে কষ্ট দেয় 
তারা নিশ্চয় নিজেদের ঘরে একটি অপবাদ ও পরিষ্কার গুনাহ 
চাপিয়ে নিল [সুরা আল-আহ্যাব: ৫৮] 


7 নাসায়ী, ১৯৯৫। শাইখের ব্যবহৃত শব্দ পুরোপুরি কোথাও পাই নি, তবে 
কয়েকটি হাদীসে তা এসেছে। সেজন্য আমি সবচেয়ে কাছাকাছি শব্দটি নাসায়ী 


থেকে গ্রহণ করেছি। [সম্পাদক] 
84 


আর অধিকন্তু যে তার ভাইকে কষ্ট দেয় আল্লাহ তা'আলা দুনিয়া ও 
আখেরাতে তার প্রতিশোধ নিয়ে থাকেন। রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : 


لا اقفر ول کاو 40139519154 ]65 ৭4-2৮-1042‏ 
و প্র‏ ولا শপ এ ELE‏ انرق عق ار أن 2155 


(475? এ 255 l= হি ট ال‎ EE ৯৭ 2 Ted الخ‎ 


“তোমরা পরস্পর পরস্পরের প্রতি ক্রোধাশ্বিত হয়ো না এবং 
পরস্পর পরস্পরের পিছনে লেগো না, বরং তোমরা “ভাই ভাই 
হয়ে আল্লাহর বান্দা হিসেবে জীবন যাপন কর। একজন মুসলিম 
আরেক জন মুসলিমের ভাই। সে তার প্রতি জুলুম করতে পারে 
না। তাকে অপমান করতে পারে না ( তাকে বিপদে ছেড়ে যেতে 
পারে না)। তাকে তুচ্ছজ্ঞান করতে পারে না। একজন মুসলিম 
খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে 
অপমান করবে। প্রতিটি মুসলিমের ওপর অন্য মুসলিমের রক্ত, 
সম্পদ, সম্মান প্রভৃতি হারাম করে দেয়া হয়েছেঠ১।' 


* মুসলিম, ২৫৬৪। 


85 


মোটকথা, একজন মুসলিমের ওপর অন্য একজন মুসলিমের 
অধিকার অনেক। সম্ভবত এর সার্বিক অর্থেই রাসুল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : “একজন মুসলিম অন্য মুসলিমের 
ভাই। অতএব, যখন সে এই ভ্রাতৃত্ব রক্ষার জন্য প্রস্তুত হবে, 
তখন সে চাইবে কি করে তার সামগ্রিক ব্যাপারে মংগল হতে 
পারে এবং সে তার জন্য পীড়াদায়ক জিনিসগুলো থেকে দূরে 
থাকবে إل‎ 


86 


দশ: অমুসলিমদের অধিকার 


অমুসলিম বলতে সকল অবিশ্বাসীদেরকেই বুঝানো হয়ে থাকে। 
এরা চার ভাগে বিভক্ত। 


১. হরবী (যারা প্রকাশ্যভাবে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত) 
২. আশ্রয় প্রার্থী। 

৩. চুক্তিবদ্ধ এবং 

৪. জিম্মি। 


সুতরাং যারা প্রকাশ্যভাবে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে 
এবং শত্রুতা পোষণ করছে, সাহায্য সহযোগিতার ক্ষেত্রে আমাদের 
ওপর তাদের কোনো অধিকার নেই। 


তবে যারা আশ্রয় তথা নিরাপত্তা প্রার্থী, আমাদের ওপর তাদের 
অধিকার রয়েছে তাদেরকে সীমিত সময় ও স্থানে নিরাপত্তা 
সহায়তা প্রদান করা ١ কারণ, আল্লাহ তা'আলা বলেছেন : 


87 


24310 এ حت يَسَمَحَ كلم‎ ইডি কন الْمْشْرِكِينَ‎ ও IC ط(‎ 


] [العوية:‎ Ci 


‘যখন মুশরিকদের কেউ তোমাদের নিকট সাহায্য প্রার্থনা করে 
তখন তাদের সাহায্য কর; যাতে তারা আল্লাহর কালাম শুনতে 
পারে, অতঃপর তাকে তার নিরাপদের স্থানে পৌঁছে দাও!'। [সূরা 
আত-তাওবাহ: ৬] 


আর যারা আমদের সাথে চুক্তিতে আবদ্ধ, চুক্তির মেয়াদ পূর্ণ হওয়া 
পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে, যদি তাদের ও 
আমাদের মধ্যে সংঘটিত চুক্তির বরখেলাফ কিছু না করে, অর্থাৎ 
তারা যতদিন চুক্তির ওপর বহাল থাকবে এবং আমাদের কোন 
অনিষ্ট না করে, আমাদের কাউকে হয়রানি না করে এবং 
আমাদের দ্বীনের ব্যাপারে মিথ্যা অপবাদ ও ষড়যন্ত্রের জাল বিস্তার 
না করে, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সুব্যবহার করা আমাদের 
কর্তব্য। কারণ আল্লাহ তা'আলা বলেছেন, 


88 


( إلا الذيق ৮৮2 3 3 ৫৬ ও ৪৬5‏ قينا ولم ;19585 
22 955 عَهْدَهُمْ إل مُدَتِهمَ HI‏ يب HE‏ 9 » 
[العوبة: [t‏ 


“তবে মুশরিকদের মধ্য থেকে এ সমস্ত লোক যাদের সাথে 
তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছো, অতঃপর তারা তোমাদের কোনো 
ব্যাপারে ক্ষতি সাধন করে নি এবং তোমাদের ওপরে কোনো 
প্রকার শক্রতাও করে নি, তা হলে তাদের সাথে চুক্তির মেয়াদ 
পর্যন্ত তোমরা বহাল থাক। নিশ্চয় আল্লাহ তাকওয়ার অধিকারী 
লোকদের ভালোবাসেন'। [সুরা আত-তাওবাহ: 8] 


আল্লাহ তা'আলা আরো বলেন: 


5 EEA 


EE 22১ ও 956 مِنْ بَعْدٍ عَهْدِهِمْ‎ DGS ون‎ ৯ 
ved ৩৭520 


‘আর যদি চুক্তিবদ্ধ হওয়ার পর তারা তা ভঙ্গ করে এবং 
তোমাদের দ্বীনের ব্যাপরে মিথ্যা দোষারূপ করে তা হলে 


89 


কাফেরদের নেতাদেরকে তোমরা হত্যা কর- তাদের সাথে 
তোমাদের আর কোন চুক্তি নেই ৷’ [সূরা আত-তাওবাহ: ১২] 


অতঃপর জিম্মিদের কথা। তাদের ওপরে আমাদের এবং আমাদের 
ওপর তাদের অধিকার রয়েছে। এটা এই জন্য যে, তারা 
মুসলিমদের দেশেই বসবাস করে থাকে । তারা মুসলিমদেরকে 
জিজিয়া দিয়ে থাকে এবং এ কারণেই তারা মুসলিমদের সাহায্য 
সহযোগিতা পাওয়ার যোগ্য। অতএব, মুসলিম সরকারের ওপর 
কর্তব্য হচ্ছে ইসলামের বিধান অনুযায়ী তাদের জান-মাল এবং 
সম্মানের হেফাজাত করা। আর তারা তাদের (ধর্মানুযায়ী) যে 
জিনিসগুলোকে নিষিদ্ধ বলে মনে করে তা লংঘনের ক্ষেত্রে তাদের 
ওপর দণ্ড কায়েম করবে। এছাড়া তাদেরকে হেফাযত করতে হবে 
এবং তাদের কোনো ব্যাপারে কষ্টদান থেকে বিরত থাকতে হবে। 


আর পোশাক-পরিচ্ছদের ক্ষেত্রে তাদের ও মুসলিমদের মধ্যে 
তারতম্য থাকা প্রয়োজন। তাদের কোনো মন্দ স্বাভাব যাতে 
ইসলামের মধ্যে অনুপ্রবেশ করতে না পারে সে ব্যাপারে সতর্ক 
থাকতে হবে। বিশেষ করে তাদের ব্যবহৃত ক্রুশ এবং নাকুশ যা 


তাদের ধর্মীয় নিদর্শন বলে গণ্য তা যেন আমাদের মধ্যে প্রবেশ না 
90 


করতে পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর জিম্মিদের 
সম্পর্কে যাবতীয় বিধান আলেমদের কিতাবসমুহে লিপিবদ্ধ 
রয়েছে। তাই এই ব্যাপারে আমি আমার এ নিবন্ধকে দীর্ঘায়িত 
করলাম না। 


সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর আমাদের নবী মুহাম্মদ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বংশধর, সাহাবীগণ ও সমস্ত 
মুসলিমের ওপর সালাত ও সালাম (শান্তি) বর্ষিত হোক। 


9] 


বিষয় সূচী; 

১আল্লাহর অধিকার 

২. রসূলের অধিকার 
৩.মাতা-পিতার অধিকার 

৪. সান্তানদের অধিকার 
৫.আত্মীয়-স্বজনদের অধিকার 
৬. স্বামী-স্ত্রীর অধিকার 
৭.শাসক ও শাসিতের অধিকার 
৮.প্রতিবেশীদের অধিকার 

৯. সাধারণ মুসলিমদের অধিকার 
১০ অমুসলিমদের অধিকার 


